প্রকাশক : শ্রীমহেন্দ্রনাথ দত্ত, শিশু সাহিত্য সংসদ প্রাইভেট লিঃ 
৩২এ আচার্য প্রফলল্লচন্দ্র রোড, কলকাতা ৯ 


প্রথম সংস্করণ 


সেপ্টেম্বর ১৯৬০ 


প্রচ্ছদ শিল্পী : শ্রীনরেন্দ্রনাথ দত্ত 
মুদ্রাকর : শ্রীশৈলেন্দ্রনাথ গুুহরায়, শ্রীসরস্বতণ প্রেস লিঃ 
৩২ আচার্য প্রফ-ল্লচন্দ্র রোড কলিকাতা ৯ 
পাঁরবেশক : দাশগুপ্ত এন্ড কোং প্রাইভেট লিঃ 
৫৪1৩ কলেজ স্ট্রিট, কাঁলকাতা ১২ 


*“মুরলশীধর বন্দ্যোপাধ্যায় 
শ্পিতৃদেব শ্রীচরণেষ 


Click Here For 
More Books>> 


লেখকের নিবেদন 


[বশ বছরের আধক পূর্বে আম উপনিষদের দর্শন সম্বন্ধে একখানি 
পুস্তক লিখোছলাম। পস্তকখানি প্রকাশ করোছলেন বঙ্গীয় দর্শন পাঁরষদ। 
পাঠকসমাজে সমাদর লাভ করবার সৌভগ্যও তার হয়োছল। আমার বিশেষ 
তৃপ্তির কারণ আমার শ্রদ্ধাস্পদ অধ্যাপক ডঃ সুরেন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয় 
সেখানি পড়ে সন্তোষ প্রকাশ করোছলেন। 

পরে পনভ্তকখান দুষ্প্রাপ্য হয়ে পড়ে এবং একটি নূতন সংস্করণ প্রকাশের 
জন্য একাধিক স্থান হতে আম অনুরোধ পাই। ইচ্ছা থাকলেও সে অনুরোধ 
এতদিন রক্ষা করবার সুযোগ পাই নি। কর্মজীবনে এমন বিরামহীন কর্তব্যের 
ভার আমার উপর ন্যস্ত হয়েছিল যে দীর্ঘকাল ধরে আমার জীবনে অবসর বলে 
কোনো বস্তু ছিল না৷ সম্প্রাত অবস্থা অনুকূল হওয়ায় এবষয় মনোযোগ দেবার 
সুযোগ হয়েছে। 

পাস্তকখান পরনক্ষা ক'রে দেখলাম সামান্য সংশোধন বা পরিবর্তন ক'রে 
দিলে চলবে না। কালের ব্যবধানে নূতন অভিজ্ঞতার ভিত্তিতে মনে হল তার 
রীতিমত পাঁরবর্তন প্রয়োজন। ফলে বইখাঁন এক রকম সম্পূর্ণ নৃতন রূপ 
নিয়েছে, যাদও মূল প্রতিপাদ্য বিষয়ের বিশেষ পরিবর্তন ঘটে নি। প্রথম 
বইখানি ছিল তথ্যবহুল । পাঠকসমাজের নিকট যে নৃতন প.স্তক স্থাপিত হচ্ছে 
তা ব্যাখ্যামূলক। এখানে বক্তব্য বিষয়কে সহজ ও চিত্তাকর্ষক রূপে স্থাপন 
করবার চেষ্টা হয়েছে । রবান্দ্রনাথের দর্শনের সাঁহত উপাঁনষদের দর্শনের গঢ় 
সম্বন্ধ বর্তমান ৷ যথাস্থানে উভয়ের যোগসূত্রগ্লি দেখান হয়েছে। 

পুস্তকখানি এই ভাবে সম্পূর্ণ নূতন রূপ গ্রহণ করায় পূর্বের পুস্তকের 
সহিত ঘনিষ্ঠতা বড় একটা রইল না। সেই কারণে তার স্বাতল্ল্য সূচিত করবার 
জন্য নামাঁটও ঈষৎ পাঁরবার্তিত করা হয়েছে। পুস্তকাট বিদগ্ধ সমাজে সমাদর 
লাভ করলে আমার পরিশ্রম সার্থক হবে। 


সূচশপন্র 


২০ 


৪৬ 


৬ 


১৯ 


১১৬ 


১৪১ 


১৭৯ 


প্রথম অধ্যায় 


প্রাথমিক কথা 


[ উপনিষদের উৎকর্ষ বিশ্বের মনীষার শ্রদ্ধা আকর্ষণ করেছে_ শোপেনহর, ডয়সেন, 
ম্যাক্সমলার, রবীন্দ্রনাথ । উপানিষদের কাল- বেদের সাঁহত ঘাঁনষ্ঠ সম্বন্ধ-_সংাহতা, 
ব্রাহ্মণ, আরণ্যক ও উপানিষদের পারস্পারক সম্বন্ধ। অথর্ব বেদের স্বাতন্ত্য। 
উপনিষদের অর্থ নিয়ে বিতর্ক। উপনিষদের সুসংবদ্ধ ব্যাখ্যার প্রয়োজনীয়তা । 
বাভিন্ন ভাষ্যের মধ্যে মতভেদ_উপাঁনযদের মূল বচন হতে ব্যাখ্যার প্রয়োজনীয়তা । ] 


উপনিষদ প্রাচঈনকালের মনীষীর এক বিস্ময়কর সৃম্টি। তা নানাভাবে 
বিস্ময় উৎপাদন করে। তা বেদের ন্যায় ধমগ্রন্থের আশ্রয়ে জন্মলাভ করেও 
স্বাধীন মননশনীলতার পারচয় দিয়েছে । তা মানুষের প্রথম দার্শনিক চিন্তনের 
নিদর্শন। সবার বড় বিস্ময়, তার বক্ষ আশ্রয় ক'রে এমন একখানি বিজ্ঞান- 
সম্মত, যুক্তিসঙ্গত, আশাবাদ দর্শন গড়ে উঠেছিল যা যুগ যুগ ধরে বিশ্বের 
মানুষের শ্রদ্ধা আকর্ষণ করেছে। 

সে-দর্শন বলিষ্ঠ যুক্তি দিয়ে গড়া, সে-দর্শন এমন এক বিশিষ্ট দৃজ্টি- 
ভাঙ্গতে উন্নীত হয়োছিল যেখানে শোক, তাপ, মোহ, মৃত্যুর পরুষ হস্তাবলেপ 
পেশছায় না। সেই দম্টিভাঙ্গতে যারা দঁক্ষিত হয়েছিল তারা হৃদয়ঙ্গম করেছিল 
যে মানুষ অমৃতের পুত্র হবার আঁধকারী, কারণ তারা নিজেরা পরাঁবদ্যার 
চর্চা ক'রে মৃত্যুর বেদনাকে খণ্ডন করতে পেরেছিল। সেই কারণেই উপনিষদের 
বাণী আনন্দমুখর হয়ে উঠোছল। 

তা ঘোষণা করোছল, “এই পৃথিবী সকল জীবের নিকট মধ্স্বরূপ। এই 
পৃথিবীতে সকল জীব মধু ।”+ 

তা বলেছিল, “বাতাসে মধু বয়, নদীর জলে মধু ক্ষরে। ওষধারা মধুময় 
হক। 'দবা এবং 'উষা মধুময় হক। পাথবীর ধূলি মধু ৷ আমাদের পিতা 


»ইয়ং পৃথিবী সব্রেষাং ভূতানাং মধু। 
অস্যৈ পাথব্যৈ সব্বাণি ভূতানি মধ ॥ বৃহদারণ্যক ॥ ২0 ৫ ১ 


সূচীপত্রে যান 


আকাশ মধুময় হক। বনস্পতি, সূর্য এবং গাভীগদলি সকলেই আমাদের 
নিকট মধুময় হক ।”২ 
তা সমগ্র বিশ্ব বোপে এক আনন্দময়ের প্রকাশ উপলান্ধ করোছিল। তাই 
পরম সত্তাকে তা বর্ণনা করেছিল “আনন্দরূপ ও অমৃত”” বলে। 
এমন আনন্দরসে পরিপ্লাবত সাহিত্য বড় একটা দেখা যায় না। তা অত্যন্ত 
বিরল । তবে তার আর একটি উদাহরণ আমাদের দেশেই পাওয়া যায় 
রবীন্দ্রনাথের রচনার মধ্যে। তানও এমন 'দব্যদ্‌ম্টির সন্ধান পেয়োছিলেন যার 
ফলে তাঁর নিকট মানবজীবন “আনন্দ যজ্ঞে নিমন্ত্রণ” রূপে প্রাতভাত হয়োছল। 
'তাঁনও অনুরূপ সুরে গেয়েছিলেন, 
“সকল আকাশ সকল ধরা 
যোদক পানে নয়ন মোল 
ভালো সাব ভালো” 
তাই দেখি উপাঁনষদের এই বাণী 'বাভন্ন দেশের বিভিন্ন মনীষীর শ্রদ্ধা 
আকর্ষণ করেছে। এশিয়াটক সোসাইটির স্থাপায়তা স্যর উইলিয়ম জোনসই 
প্রথম সংস্কৃত সাহিত্যের অমূল্য ভান্ডারের সহিত পশ্চিমের মানুষের সংযোগ 
স্থাপন করেছিলেন। তান উপাঁনষদ পড়ে এমন মুগ্ধ হয়োছিলেন যে তার 
উচ্ছ্বাসত প্রশংসা ক'রে গিয়েছেন। পরবর্তী কালে বিখ্যাত জার্মান দার্শানক 
শোপেনহর উপনিষদ পাঠ ক'রে অনুরুপ ভাবে মুগ্ধ হয়োছলেন। তিনি 
উপানিষদের জন্য যে শ্রদ্ধাঞ্জীল রচনা ক'রে গেছেন তেমনটি মনে হয় খুব কম 
গ্রন্থের ভাগ্যেই জোটে। তার বাংলা অনুবাদটি এই রকম দাঁড়ায় : 
“সমগ্র বিশ্বে এমন কোনো গ্রন্থ নাই যা উপাঁনষদের মত কল্যাণকর ও 
উৎকর্ষসাধক। তা আমাকে জাঁবনে দিয়োছল তৃপ্ত মরণেও এনে দেবে তৃপ্তি ।” 
এই প্রশংসাপত্রের অনুমোদনের যাঁদ প্রয়োজন হয় তাও পাওয়া যাবে 
বিশ্ববরেণ্য আর একটি মনীষী দার্শানকের কাছ হতে । ‘তান হলেন ম্যাক্‌স্‌- 
মূলার। তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে এই প্রশংসাপত্রের অনুমোদন লিখে রেখে 
গেছেন। তাঁর নিজের রাঁচত এক গ্রন্থে শোপেনহরের উক্ত রচনাট উদ্ধত 
ক'রে তারপর এইরকম মন্তব্য করেছেন, 
“শোপেনহরের এই কথাগুলির যাঁদ সমর্থন লাগে তা হলে বহু দর্শনগ্রল্থ 


২ মধ, বাতা ধতাযতে। মধু ক্ষরন্তি সন্ধবঃ ৷ মাধ্বাঁনঃ সন্তু ওষাঁধঃ। 
মধু নক্তমুতোষসো। মধূমৎ পার্থবং রজঃ মধু দ্যৌ রজ্তু নঃ পিতা । 
মধুমান্নো বনস্পাত মধুমানফ্ু স্ঃ। মাধবী গণবো ভবস্তু নঃ। 
বৃহদারণ্যক ॥ ২॥ ৫॥ ১১ 
* আনন্দর্‌পমঞ্জ তং যাদ্বভাত ॥ মুণ্ডক॥ ২॥২॥৭ 
৪ গণতাঞ্জলি, 86 


সূচীপত্রে যান 


প্রাথমিক কথা ৩ 


এবং ধর্মগ্রন্থ পাঠে নিবেদিত আমার সুদীর্ঘ জীবনের আভজ্ঞতার ভিত্তিতে 
তা দিতে আম নিজেই প্রস্তুত আছি ।”* 

তাই বলছিলাম যে উপাঁনষদের অন্যতম বিস্ময় হল মানুষের দার্শানক 
চিন্তনের প্রথম চেষ্টায় আমাদেরই দেশের মনীষী এমন বিশ্বজয়ী উৎকর্ষের 
পাঁরচয় দিয়েছিলেন। তার তাৎপর্য ভাল রকম হৃদয়ঙ্গম করতে হলে উপাঁনষদের 
প্রাচনতা সম্পর্কে একটু বিস্তারত আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। ঠিক 
কোন কালে কোন যুগে উপনিষদ রাঁচিত হয়োছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে 
অনেক বিতর্ক হয়ে গিয়েছে। তার অবতারণা ক'রে আমাদের বর্তমান 
আলোচনাকে ভারাক্রান্ত করবার প্রয়োজন নাই। বিতর্ক এড়িয়ে অন্য পথে আমরা 
এ বিষয়ে মোটাম7াট একটা ধারণা করে নিতে পাঁর। আমরা সেই পথেই যাব। 

আমাদের স্বাধীন ভারত সরকার যে ত্রিবর্ণরাঞ্জত পতাকাকে জাতীয় 
পতাকার মর্যাদা দিয়েছেন, তার মাঝখানে একটি চক্র আছে । আমরা এই 
পতাকাটকে বছরে দুইবার সম্মান জানয়ে আভবাদন কাঁর। সুতরাং 
সকলেরই এই চক্রাট নজরে এসে থাকবে। কেউ কেউ হয়ত শুনে থাকব, 
তাকে অশোক চক্র বলে। 

তাকে পতাকায় স্থান দেবার কারণ হল এই : এখন হতে বাইশ শত বছর 
আগে এ দেশে এক রাজা ছিলেন। তান বিরাট সাম্রাজ্যের অধাশ্বর ছিলেন। 
কিন্তু তাঁর খ্যাতি তার জন্য নয়। তিনি যেমন বিজ্ঞ ছিলেন তেমনি পরদুঃখ- 
কাতর 'ছলেন। দেশের মানুষের কল্যাণসাধন এবং দেশের মানুষকে সংঁশিক্ষা- 
দানকে তিনি জীবনের ব্রত বলে গ্রহণ করেছিলেন। তখনকার মানুষকে 
সৎশিক্ষা দেবার জন্য তাই তিনি এক নৃতন ধরনের ব্যবস্থা করোছিলেন। দেশের 
নানা স্থানে পাথরের থাম নির্মাণ ক'রে তার গায়ে তিনি সুন্দর সুন্দর বচন 
লিখে রাখতেন। লোকে তাই পড়ে হিংসা ত্যাগ করতে শিখত, সকলকে 
ভালবাসতে শিখত ৷ সুন্দর বচনকে সুন্দর পরিবেশের মাঝখানে স্থাপন না 
করলে ত মানায় না। তাই এই থামগুলিকে সুন্দর করবার জন্য তাদের মাথায় 
নানা সুন্দর মূর্তি স্থাপন ক'রে সাজাতেন। এমনি একটি থামের মাথায় তান 
চারটি সিংহ মার্ত স্থাপন ক'রে সাঁজয়েছিলেন। এই [সংহগুলি পরস্পরের 
দিকে পিঠ ক'রে চাঁরাঁদকে চেয়ে রয়েছে। তাদের তলায় আছে চারাঁট জনবের 
ছাঁব। একটি হাতার, একাঁট ঘোড়ার, একট বৃষের ও একটি হংসের। এদের 
প্রত্যেকাটর মাঝখানে একটি চক্র আঁকা । তাই হল অশোক চন্র। 

অশোকের যুগ আমাদের দেশের ইতিহাসের সব থেকে গৌরবময় ষূগ। 
তাই তাকে স্মরণ রাখবার জন্য আমাদের জাতীয় পতাকায় অশোকস্তপ্তে যে চক্র 
স্থাপিত আছে তাকে স্থান দেওয়া হয়েছে। 


‘6 Three Lectures on the Vedanta Philosophy, F. Maxmuller, p. 8. 


সূচীপত্রে যান 


এই যে চক্রের কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই চক্রেরও একটা 
অর্থ আছে। আমাদেরই দেশের সম্রাট অশোকের তিন শত বংসর পূর্বে আর 
এক রাজবংশে এক মহাপুরুষ জন্মগ্রহণ করোছিলেন। তাঁর নাম ছল সিদ্ধার্থ । 
অন্যের দুঃখ তাঁর মনকে ভারি পাঁড়া দিত। মানুষের জীবনে কত দ:ঃখ 
আছে। সকল মানুষের দুঃখ দূর করবার উদ্দেশ্যে তিনি রাজ্য ত্যাগ ক'রে 
সন্ন্যাসী হয়োছলেন। অনেক সাধনার পর তত্ত্বজ্ঞান লাভ ক'রে তান বুদ্ধ 
নামে পারাচত হন। সেই জ্ঞানের ভীত্ততে তান যে ধর্ম প্রচার করেছিলেন, 
তার নাম বৌদ্ধধর্ম। এই চক্র তাঁর সেই প্রচারিত ধর্মের প্রতীক। তাই তার 
নাম ধমচিন্র। আহংসা ও সকল জাবে দয়া এই ধর্মের মূল নীতি। সেই 
কারণে, সে কালের মানুষ ব্দ্ধকে পরমকার্ীণক মহার্ধ বলত। রাজা অশোক 
বুদ্ধের পরম ভক্ত ছিলেন। তাই তাঁর স্তম্ভকে এই চক্র দিয়ে চিহৃত করোছিলেন। 

বুদ্ধ যখন এদেশে আবির্ভূত হন, তখন তা জ্ঞানে ও সভ্যতায় অনেক 
অগ্রসর ছিল। আমাদের দেশের মানুষ তারও অনেক পূর্ব হতেই জ্ঞান ও 
শিক্ষায় ব্যুৎপাত্ত লাভ করোছিল। রামায়ণ ও মহাভারতের গল্পের সাহত 
আমরা সকলেই পাঁরচিত। তাদের সেকালে ইতিহাস বলা হত। এই দু 
গ্রন্থে যে গল্প বলা হয়েছে তার ঘটনা ভগবান বুদ্ধের আবির্ভাবের পূর্বেই 
ঘটেছে। বুদ্ধের যুগের 'লাখত ইতিহাস আছে, কিন্তু রাম সাঁতার কাঁহনী 
বা পান্ডবদের কাহনী যে যুগের কথা বলে, তার কোনো নির্ভরযোগ্য 
ইতিহাস নাই। খানিকটা কিংবদন্তী, খানিকটা প্রকৃত ঘটনাকে জাঁড়য়ে নিয়ে 
যে রচনা তাকেই সেকালে ইতিহাস বলা হত। আমাদের দেশের মানুষ 
রামায়ণের যুগের পূর্বেও জ্ঞান ও শিক্ষায় বেশ অগ্রসর হয়োছিল। আমরা 
জানি আমাদের দেশের প্রাচীন ভাষার নাম সংস্কৃত ভাষা । সংস্কৃত বই আমরা 
এখনও বিদ্যালয়ে কিছু কিছু পাঠ ক'রে থাঁক। সব থেকে প্রাচীন যুগে যে 
ভাষায় বই লেখা হত, তার নাম ছল বৈদিক ভাষা । তা সংস্কৃতের মত, কিন্তু 
সংস্কৃত হতে 'বাভন্ন। মায়ের সঙ্গে মেয়ের যেমন খানিকটা মিল দেখা যায়, 
খানিকটা যায় না, এ সেই রকম। বৈদিক ভাষা হতেই সংস্কৃত ভাষার জন্ম 
হয়েছে। বৈদিক ভাষা মা, সংস্কৃত ভাষা মেয়ে। 

এই ভাষাকে বৈদিক ভাষা বলা হত এই কারণে যে বেদ এই ভাষায় লিখিত 
হয়োছিল। বেদ পাঁথবীর সব থেকে প্রাচীন লিখিত গ্রন্থ । সুতরাং তা হতে, 
উপনিষদ কত প্রাচীন জানস খানিকটা অনুমান করা যায়। আমরা সহজে 
এইটুকু অনুমান ক'রে নিতে পারি যে বেদের যুগের শেষ ভাগেই উপানিষদ 
রচিত হয়েছে । সেই বেদের যুগ বুদ্ধের যুগ বা লিখিত ইতিহাসের যুগেরও 
শত শত বৎসর পূবের যুগ । 

প্রাচীন উপাঁনষদগাল বেদের যুগেই বেদের অংশরুপে গড়ে উঠোঁছল। 
তাদের সম্বন্ধ খুব ঘাঁনষ্ঠ। সেই ঘাঁনম্ঠতা কতখানি গভীর সে সম্বন্ধে 


সূচীপত্রে যান 


প্রাথামক কথা & 


আমাদের একটা ধারণা ক'রে নেওয়া দরকার। সেই কারণে, প্রাচীন বৈদিক 
সাহিত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। 

ধর্মগ্রন্থ হিসাবেই বেদের উৎপাত্ত। ধর্মের প্রধান উৎস হল বিশ্বের মূল 
শাক্তকে শ্রদ্ধা নিবেদনের আকুতি। সে আকুতি আভব্যাক্ত পায় নানা জাতির 
মধ্যে নানা ভাবে। কেহ প্রতীক রেখে তাঁকে পূজা করেন, যেমন পৌরাণিক 
'হিন্দুধর্মে। কেহ প্রতীক না রেখে পরম সত্তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন, 
যেমন গ্রীষ্টধর্মে গির্জায় উপাসনার ব্যবস্থা। আমাদের পূর্বপুরুষরা কিন্তু 
একটি স্বতন্ত্র পথ নির্বাচন করেছিলেন। প্রকৃতির বক্ষে যেখানে সেকালের 
ধাঁষ শাক্তির বা সৌন্দর্যের বিকাশ লক্ষ্য করেছেন, তার ওপরেই দেবত্ব আরোপ 
ক'রে তাঁরা স্তোন্র রচনা করেছেন। সেই স্তোত্রের নাম হল সক্ত। এই ভাবে 
আগ্ম দেবতার আসনে আঁধাষ্ঠিত হয়েছেন, বায়ু আঁধিম্ঠিত হয়েছেন, জলের 
দেবতা বরুণ অধিচ্ঠিত হয়েছেন। আকাশের সূর্য মহাশাক্তর উৎস। তিনিও 
দেবত্বে আঁধষ্ঠিত হয়েছেন। ভোরবেলাকার আকাশের রাঁঙমা খাঁষর মনকে 
সৌন্দর্যে মুগ্ধ করেছে, তিনি তাকে উষা নামে আভহিত ক'রে দেবত্বে আধাচ্ঠত 
করেছেন। এদের উদ্দেশ্যে যে স্তোত্র বা সৃক্ত রচিত হয়েছে তাই নিয়েই বেদের 
জন্ম। 

বেদের এই মূল অংশকে বলা হয় সধাহতা। পরবর্তীকালে তার সঙ্গে অন্য 
অংশ যুক্ত হয়েছে। বেদের সক্তগ্াঁল রচিত হয়েছে প্রাচীন ভাষায়। বেদে 
তা ব্যবহৃত হয়েছে বলে আমরা তাকে বৈদিক ভাষা বলি। এখন শ্রদ্ধা 
নিবেদন কেবল স্তোত্ৰ পাঠেই হয় না। তার সঙ্গে কিছু আনুষাঙ্গিক নিয়া 
থাকে। বৈদিক যুগে সেই আনষ্ঠানিক অংশ প্রধানত রূপ নিত যজ্ঞানুষ্ঠানের ৷ 
এই যজ্ঞের উপকরণ খুব সরল ছিল। একটি বেদী নির্মিত হত। তার ওপর 
কাঠ দিয়ে আগুন জবালান হত। সেই সঙ্গে বোদক মন্ত্রপাঠ হত বা সুর- 
সংযোগে তা গাওয়া হত। তার সঙ্গে আগ্রতে ঘৃতের আহৃতি দেওয়া হত। 
বলে। 

এখন এই যজ্ঞ করতে একাধিক মানুষের প্রয়োজন হয়ে পড়ে । কেহ স্তোন্র 
পাঠ করেন। তাঁকে বলা হয় 'হোতা'। কেহ স্তোত্ৰ পাঠ না ক'রে গান করেন। 
তাঁকে বলা হয় 'উদ্গাতা'। কেহ আপ্তে আহুতি দেন। তাঁকে বলা হয় 
'অধবর্য2?়। তাঁদের প্রত্যেকেরই বাভিন্ন কাজ। এই ভাবে যন্ত্রের নানা দিক 
এসে পড়ে । তার জন্য বিধিবদ্ধ বিধান চাই। বেদের যে অংশে এই বিধানগুলি 
লিপিবদ্ধ হয়েছে .তাকে ব্রাহ্গণ' বলা হয়। সংক্ষেপে বলা যায় ব্রাহ্মণের প্রধান 
আলোচ্য বস্তু হল যজ্ঞাবাঁধ। যজ্ঞও কত 'বাভন্ন শ্রেণীর ছিল। কোনোটিকে 
বলা হত 'আধ্রম্টোম, কোনো 'জ্যোতিষ্টোম', কোনোটি পবশ্বাজৎ'। আবার 
কতদিন ব্যেপে একটি যজ্ঞ স্থায়ী হত তার ভিত্তিতেও বিভন্ন নামকরণের 


সূচীপত্রে যান 


৬ উপানষদের দর্শন 


ব্যবস্থা হত। যেমন যে যজ্ঞগুলি বারো দিনের আঁধক স্থায়ী হত তাদের সন 
বলা হত। ব্ৰাহ্মণে এই সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। 

সুতরাং বেদের দুটি মূল অংশ, একটি সংহিতা, অপরটি ব্রাহ্মণ। সংাহতা 
মূল 'জানস। তাতে থাকত বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রঁচত প্রশান্ত। তা 
বৈদিক ভাষায় রচিত। আর তার 'বাভন্ন যজ্ঞ সম্বন্ধে প্রয়োগ-বাধি সম্পর্কে 
যে রচনা, তা হল ব্রাহ্মণ। তা সংস্কৃত ভাষায় রচিত। 

আমরা চারাঁট বেদের নাম শুনেছি, খক, সাম, যজ?ঃ ও অথর্ব । কিন্তু এই 
বেদগুলির পারস্পাঁরক সম্বন্ধ সকল ক্ষেত্রে ঠিক এক ধরনের নয়। খক, সাম 
ও যজঃ-_এই তিন বেদের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ, অনেকটা একই পাঁরবারের 
কন্যার মত। অথর্ব বেদ কিন্তু বেশ খানিকটা স্বতন্ন। তা যেন ভিন্ন পাঁর- 
বারের মেয়ে। ঠিক বলতে ক এক কালে তিনাঁট বেদই ছিল এবং তখন অথর্ব 
বেদের সম্ভবত অস্তিত্ব ছিল না। সেকালে বেদকে তাই ব্রয় বলা হত। 
তৈত্তরায় ব্রাহ্মণে উল্লেখ আছে তার কথা ।* এই খাক, সাম ও যজ বেদের 
পারস্পারক সম্বন্ধ কত ঘনিষ্ঠ, তা বেশ বোঝা যায় তাদের সংহিতার বিষয়বন্তু 
সম্বন্ধে আলোচনা করলে। 

মোটামুটি বলা যায় যে এই তিন বেদের মূল হল ধগৃবেদ। ধগ্‌বেদের যে 
শাখা বা সংকলনাঁট বিশেষ সম্মানিত তাকে বলা হয় শাকল শাখা । এই শাখায় 
দশটি মণ্ডলে দশ হাজারের ওপর মন্ত্র বা খক্‌ আছে। এগুলি সবই পদ্যে 
রাঁচত। 

সামবেদ কোনো স্বতল্ন রচনা নয়। সামবেদের প্রধান শাখার ১৬০৩টি 
মন্দের মধ্যে ১৫০৪টই খগ্‌বেদ থেকে নেওয়া । এই দুই বেদের পার্থক্য হল 
বিষয় সম্পর্কে নয়, তার ব্যবহারের রীতি সম্পর্কে। খগৃবেদের মন্ত্র যজ্ঞে পাঠ 
হত, কিন্তু সামবেদের মন্ত্র যজ্ঞে গাওয়া হত। একই পদ্য আবৃত্তি হত খগ্‌- 
বেদের মন্ত্র হিসাবে আবার সঙ্গীত রূপে গাওয়া হত সামবেদের মন্ত্র হিসাবে । 
কাজেই মূলত তারা আভন্ন। 

যজূ্বেদের সহিত এদের একট; পার্থক্য আছে। আবার সাদশ্যও আছে। 
খগ্‌বেদ ও সামবেদ সম্পূর্ণভাবে পদ্যে রচিত। কিন্তু যজুর্বেদ প্রধানত গদোয 
রাঁচত। পূর্বেই বলা হয়েছে যজ্ঞে যান আহুতি দেন তাঁকে বলা হত অধহর্ষু। 
তান সে সময় যে মন্দ প্রয়োগ করতেন তাই আছে যজনর্কেদে। তা হল আহ্ীত 
সম্পর্কে ব্যবহৃত মন্দের সংকলন। সেগাঁল গদ্যে রাচত। তবে যজুর্বেদে খক্‌ 
সংহিতার মন্মও কিছু স্থান পেয়েছে। 

সুতরাং ধক, সাম ও যজঃ এই তিন বেদে যে মল্তগুলি গাই তারা দেবতার 


* ষমৃষয়স্থয়শীবদো বিদুঃ খচঃ সামান যজৃধাষ ৷ 
য় ব্ৰাহ্মণ ৷ 


সূচীপত্রে যান 


প্রাথামক কথা ৫ 


প্রতি প্রশস্তি নিবেদনের কাজে লাগে। এগুলি অঙ্গাঙ্গভাবে সংযুক্ত এবং 
বৈদিক যজ্ঞবিধির অপাঁরহার্য উপাদান। 

তাদের মধ্যে আর একাঁট বড় রকম সাদৃশ্য হল তাদের ব্রাহ্মণ অংশাঁটর 
কাঠামো তিন বেদেই এক রকম। যদিও ব্রাহ্মণের সূত্রপাত হয়েছিল যজ্ঞাবাঁধর 
শবস্তাঁরত বিবরণ দিয়ে, তার সঙ্গে স্বতন্ত্র ধরনের বিষয়ও কিছু যুক্ত হয়েছিল। 
এখানে যেঁট বিশেষ লক্ষ্য করবার বিষয় তা হল আনূষ্ঠাঁনক ব্যাপারের 
সম্পর্কে ব্রাহ্মণের জন্ম হলেও, তার বিষয়বস্তু ক্রমশ পাঁরবর্তিত হয়ে গিয়ে 
মানসিক মনন বিষয়ক ব্যাপারে আকৃষ্ট হয়েছে। প্রথমে দেখি ব্রাহ্মণ সুরু 
হয়েছে যাগ-যজ্ঞাঁদর 'বাধাবধান সম্বন্ধে প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয় আলোচনা 
দিয়ে। পরে দেখা যায় ব্রাহ্মণের বিষয়বস্তুর কিছ পাঁরবর্তন হয়েছে। ব্রাহ্মণের 
শেষের অংশে বাস্তব যজ্জন্রিয়া আর আলোচনার বিষয় নয়। তার স্থান নিয়েছে 
বাস্তব উপাচারাবহন যজ্ঞের আলোচনা । এমন কি যজ্ঞের সঙ্গে কোনো সম্পর্ক 
নেই এমন বিষয়েরও অবতারণা করা হয়েছে। 

ব্রাহ্মণের যে অংশে বিষয়বস্তু এইভাবে রূপান্তারত হল তাকে বলা হয় 
আরণ্যক। বেদের ভাষ্যকার সায়ন বলেছেন এই অংশ অরণ্যে পড়তে হত বলে 
তার নাম আরণ্যক । সম্ভবত গাহস্থ্যি আশ্রম শেষ ক'রে মানুষ যখন বাণপ্রস্থ 
আশ্রম অবলম্বন করবার জন্য বনে এসে বাস করত, তখন এই বিষয়টি পাঠ ও 
আলোচনা হত। তাই এর নাম আরণ্যক । আরপণ্যকের স্তরে ব্রাহ্মণে বাস্তব যাগ- 
যজ্ঞাদর আলোচনা ত্যাগ ক'রে মানাসক উপাদানের 'ভীত্ততে যাগ-যজ্ঞাদর 
বিষয় অবতারণা করা হয়েছে । এই সম্পর্কে দুএকটি উদাহরণ দেওয়া যেতে 
পারে। খগবেদের এতরেয় আরণ্যকে 'মহাব্রত" নামে এক যজ্ঞের রহস্য- 
ব্যাখ্যা আছে। এই বেদেরই শাঙ্খায়ন আরণ্যকে আগ্নহোত্র যজ্ঞের আধ্যাত্মক 
ব্যাখ্যা আছে। যজ্ঞাদর সাহত সম্পক্রাহত বস্তুরও যে আলোচনা আছে 
তারও উদাহরণ পাই এই আরণ্যকে। এখানে স্বপ্নফলের বর্ণনাও স্থান 
পেয়েছে। 

আবার দেখা যায় পরবর্তী অবস্থায় নূতন ক'রে বিষয়বস্তুর পরিবর্তন 
ঘটেছে। এই অবস্থায় না আছে বাস্তব যাগ-যজ্ঞাদর ব্যাখ্যা, না আছে উপকরণ- 
বিহঈন আধ্যাত্মক যাগ-যজ্ঞাঁদর ব্যাখ্যা । তাদের স্থান নিয়েছে স্বতন্ত্র বিষয়। 
সেখানে আছে আঁবামশ্র দার্শানক আলোচনা । এখানে যজ্ঞকর্ম ত্যাগ ক'রে 
মননকর্মে মন দেওয়া হয়েছে । ব্রাহ্মণের এই অংশকেই উপাঁনষদ বলে। এই- 
ভাবে ব্রাহ্মণের মধ্যে একটি ক্রমিক পরিবর্তনের ইতিহাস পাওয়া যায়। এটি 
হল ব্রাহ্মণের বিষয়বস্তুর পাঁরবর্তনের ইতিহাস। প্রথমে বাস্তব যজ্ঞ হতে 
আধ্যাত্মক যজ্ঞ' এবং পরে আধ্যাত্বক যজ্ঞ হতে দার্শানক আলোচনা । উপা- 
সকের মন এইভাবে আন্‌ষ্ঠাঁনক ধর্ম হতে দার্শানক তত্বে আকৃষ্ট হয়েছে। 
তাই বলা হয়ে থাকে ব্রাহ্মণে কর্মকান্ড হতে জ্ঞানকাণ্ডে গিয়ে মানুষের মন 


সূচীপত্রে যান 


৮ উপাঁনষদের দর্শন 


উত্তর্ণ হয়েছে । বিষয়বস্তুর এই পাঁরবর্তনাঁট ঘটেছে খুব ধারে ধারে । পূর্বে 
উল্লেখ করা হয়েছে যে আরণ্যকে যজ্ঞের সাহত সম্পর্করাহত বিষয়েরও 
আলোচনা পাওয়া যায়। ঠিক সেইরকম এমনও দেখা যায় যে যাঁদও উপাঁনষদের 
বিষয়বস্তু দার্শানক তত্ব আলোচনা, সেখানে যজ্ঞের আধ্যাত্বক আলোচনারও 
ব্যাখ্যা পাওয়া যায়। এই সম্পর্কে বৃহদারণ্যক উপানিষদের প্রথম অধ্যায়ে 
উষাকে অশ্বমেধ যজ্ঞরূপে বর্ণনার কথা উল্লেখ করতে পাঁর। যা আরণ্যকের 
বৈশিষ্ট্য তা উপনিষদের মধ্যেও পাওয়া যায়। তার কারণ, দুই অবস্থার সান্ধ- 
ক্ষণে বৈশিষ্ট্যগ্লি ঠিকরকম প্রকট হয় না। 

এইভাবে যা ছিল ধর্মীবষয়ক আলোচনা, তা শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল 
দাশানক বিষয়ের আলোচনা । ব্রাহ্মণ সম্বন্ধে যে কথা খাটে, খগবেদ সম্বন্ধেও 
মোটামুটি সে কথা খাটে। খগৃবেদ সুরু হয়েছিল নানা দেবতার প্রশান্ত দিয়ে, 
কিন্তু সেখানেও দেখা যায় দার্শীনক বিষয়বস্তুও স্থান পেয়েছে । প্রথমে দার্শানক 
প্রশ্ন বা আলোচনা উঠেছে বিক্ষিপ্ত আকারে, শেষের দিকে দার্শনক আলোচনা 
বেদের মধ্যেই বেশ সম্মানিত স্থান পেয়েছে। তার দু-একটা উদাহরণ এখানে 
উল্লেখ করা যেতে পারে। 

খগ্বেদের শাকল শাখায় দশাঁট মণ্ডল আছে। তার প্রথম মণ্ডলেই দেখা 
যায় দার্শানক প্রশ্ন উত্থাপত হয়েছে । সেখানে বলা হয়েছে, 

“এই যে সাষ্ট, 

কোথা হতে তার উৎপাঁত্ত হল? 
এর উত্তর কে জানে, 
এ ‘বিষয় কে বলেছে ?”* 

প্রকৃতির মধ্যে আধম্ঠিত 'বাঁভন্ন শাক্তর উৎস 'বাঁভন্ন দেবতারূপে স্বীকৃত 
হয়েছেন। তাঁদের জন্য ধগ্‌বেদে প্রশীস্ত রাঁচত হয়েছে। তারই মধ্যে বিক্ষিপ্ত 
ভাবে দেখি এই বিভিন্ন শাক্তর মধ্যে পারস্পারক সম্বন্ধ নিয়ে খাঁষর মনে প্রশ্ন 
জেগেছে। তান তার উত্তরও দিয়েছেন এবং তাও খগ্বেদের এই প্রথম 
মণ্ডলেই স্থান পেয়েছে। এটিও একট দার্শানক আলোচনার উৎকৃষ্ট দস্টান্ত। 


আবার স্বর্ণ পক্ষাবাশিষ্ট পক্ষী (সূর্য)ও বলেন। 
যম বা মাতারশ্বাও বলেন ।”* 


| ৭কোহদ্ধা বেদ ক ইহ্‌ প্রবোচং কৃত আবভূব কৃত ইয়ং বিসংচ্টিঃ॥ খগ-বেদ | $॥ ৩০ ॥৬ 
* ইন্দ্রং মিত্রং বরুণমাগ্মমাহুরথো দিব্যঃ স সুপর্ণো গুরুত্মান্‌। 


একং প্রা Bo Son যানে 
ধগৃবেদ ॥ ১॥ ১৬৪ ॥ ৪৫ 


সূচীপত্রে যান 


প্রার্থামক কথা ৯ 


সুতরাং খগ্‌বেদের প্রথম মণ্ডলেই বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রাঁচত স্তোত্রের 
সঙ্গে দাশশীনক আলোচনাকেও বাক্ষপ্তভাবে পাওয়া যায়। 
শেষের দিকে, বিশেষ ক'রে দশম মণ্ডলে গিয়ে দেখা যায় যে দার্শীনক 
আলোচনা সেখানে নিজের জন্য বিশিষ্ট স্থান ক'রে নিয়েছে। এই সম্পর্কে 
দশম মণ্ডলের দুটি সূক্তের কথা উল্লেখ করা যেতে পারে। প্রথম সূক্তটি হল 
‘পুরুষ সক্ত'। এখানে সমগ্র সৃষ্টিকে একই বিরাট পুরুষের অঙ্গ বলে কল্পনা 
করা হয়েছে। তিনি এত 'বরাট যে সমগ্র বিশ্বকে ব্যাপ্ত ক'রেও তাঁর শেষ হয় 
না।* এই বিরাট পুরুষই উপনিষদে গিয়ে ব্রহ্ম নামে আভহিত হয়েছেন। 
ব্রহ্মের অর্থও ত 'বিরাট। 
অন্য সুক্তটির নাম নাসদীয় সূক্ত, কারণ তার আরম্ভ 'নাসদাসীৎ' এই কথা 
দিয়ে। এর আলোচ্য বিষয়, সৃষ্টি কি ক'রে হল, দর্শনের এই মূল প্রশ্নখানি। 
এই সক্তে সেই প্রশনখানি উত্থাপিত হয়েছে, তার উত্তর দেবারও চেষ্টা হয়েছে। 
প্রশ্ন উত্থাপিত হয়েছে এই ভাবে, 
“কোথা হতে এল এই বিসৃজ্টি 
কেহ কি সজল কিংবা কেহ নয়? 
পরম ব্যোমেতে যিনি আধপাঁতি 
তান বা জানেন হয়ত ধা নয় ।”১০ 
উত্তর দেবার চেষ্টায় যা বলা হয়েছে তার দার্শানক মূল্যও কিছু আছে। 
সৃন্টর পূর্বে সৃন্টির মধ্যে যে শাক্ত ক্রিয়া করেন তা অব্যক্ত অবস্থায় ছিলেন 
এইরূপ বলা হয়েছে, 
“নাহি ছল সং না ছিল অসং 
নাহ ব্যোম নাহ বায়ু বা তখন। 
কি ছল কোথায় কাহার অধীন ? 
তাহা কি গো জল গভীর গহন? 
না ছিল মরণ, নাহি অমরণ, 
না ছিল রাত্রি, নাহ ছিল দিন। 
নিজ বলে বল ছিল একজন 
না ছিল অপর তাহা হতে ভিন ।”১৯ 
তার পর বলা হয়েছে অসং-এর মধ্যেই সম্ভাবনার অঙ্কুর নিহিত ছিল এবং 
সেই অব্যক্ত শাক্তর মধ্যে যখন আত্মপ্রকাশের কামনা জাগল, তখাঁন সৃষ্টির 
প্রবাহ প্রবার্তিত হল। এইভাবে বেদ ধর্মগ্রন্থ হিসাবে রচিত হয়েও ক্রমশ এক 


১স ভাঁমং 'বশ্বতো বৃত্বাহত্যতিষ্ঠদ দশাঙ্গুলম্‌ ॥ 
ধগগৃবেদ | ১০॥ ৯০ | ১ 

১০ খগ্‌বেদ ॥১০ 0১২৯ ॥ ৯ 

১১ ধগৃবেদ॥ ১০ ॥ ১২৯ ॥ ১২ 


সূচীপত্রে যান 


১০ উপনিষদের দর্শন 


অজ্ঞাত শাক্তর দূর্নিবার আকর্ষণে দর্শনের প্রতি আকৃষ্ট হয়েছিল। সুতরাং 
বেদ আঁবামশ্র ধর্মগ্রল্থ নয়, দর্শনের গ্রন্থও বটে। তা মানুষের প্রথম দার্শনিক 
আলোচনারও 'নদর্শন। 

মূল গ্রল্থ বেদে যে শক্তি ক্রিয়া করেছে, তার আনুষাঙ্গিক রচনা ব্রাহ্মণে তার 
প্রভাব আরও ক্রিয়াশীল হয়েছে। সেই কারণেই দেখা যায় যে ক্লুমবিবর্তনের 
ফলে ব্রাহ্ষণ পারবার্তত হয়েছে আরণ্যকে এবং আরণ্যক পাঁরবার্তত হয়েছে 
উপানিষদে ৷ ব্ৰাহ্মণ আবামিশ্রভাবে যজ্ঞক্রিয়া সম্পাকৃতি বিষয়ে জাঁড়ত। আরণ্যক 
বাস্তব উপকরণের সাহায্যে যজ্ঞের আলোচনা বর্জন ক'রে আধ্যাত্মিক যজ্ঞের 
আলোচনা করেছে, আবার যজ্দের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্করাহত বিষয় নিয়েও 
আলোচনা করেছে । উপানষদে দার্শানক আলোচনাই প্রাধান্য পেয়েছে । বিশ্বের 
মূল তত্ব সম্বন্ধে জ্ঞানের পিপাসাই তার প্রেরণা এবং সে বিষয় সম্বন্ধে চিন্তন ও 
আলোচনা তার বিষয়বন্তু। এইভাবে যা ছিল ধর্ম-বিষয়ক আলোচনা তা দর্শন- 
বিষয়ক আলোচনায় রূপান্তরিত হয়েছে। 

পূর্বেই বলা হয়েছে যে ধক্‌, সাম ও যজনঃ, এই তিন খাঁন বেদের সম্বন্ধ 
খুব ঘনিষ্ভ। উপরের আলোচনা হতে তা সমার্থত হবে। প্রথম লক্ষণ, তন 
বেদেরই মন্ত্র আংশিকভাবে খগৃবেদ হতে সংগৃহীত হয়েছে । দ্বিতীয় লক্ষণ, 
তিন বেদেরই ঘনিষ্ঠভাবে যজ্ঞের সাহত সম্বন্ধ আছে। খগ্‌বেদের সম্পর্ক 
যজ্ঞের হোতার সাঁহত, সামবেদের সম্পর্ক যজ্ঞের উদ্গাতার সাহত এবং যজু- 
বেদের সম্পর্ক যজ্ঞের অধবর্যর সহিত। এই ঘনিম্ঠতার আরও একটি সমর্থন 
পাই ব্রাহ্মণ হতে। এই তিনটি বেদের প্রত্যেকাটর সাঁহত ব্রাহ্মণ, আরণ্যক ও 
উপানষদ সংযুক্ত আছে। প্রাচীন উপানষদগৃলির এইভাবেই উৎপাত্ত হয়েছে। 
ছান্দোগ্য উপানষদ সামবেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ। এঁতরেয় উপানষদ 
খগবেদের এতরেয় ব্রাক্ষণের অংশ । আর বৃহদারণ্যক উপানষদ শুরু যজ- 
বেদের শতপথ ব্রাহ্মণের অংশ। 

সুতরাং একথা বলা চলে যে এই ত্রয়ী বা তন বেদের পরস্পরের সাঁহত 
এমন ঘনিষ্ঠ সাদৃশ্য যে তারা একই পাঁরবারের মেয়ে কেন, তারা একই জননণর 
সন্তানের মত। তাদের মধ্যে মলের অভাব যৎসামান্যই এবং সাদশ্য অত্যন্ত 
বেশী। এই ত্রয়ী যেন তিন ভাঁগনশ। 

অথচ চতুর্থ বেদ অথর্বের সঙ্গে এদের মিল হতে আঁমলই বেশী । ' অথর্ব 
বেদের কিছু অংশ গদ্যে রচিত, কিছু অংশ পদ্যে রচিত। সেটা বড় কথা নয়। 
তিন বেদের সঙ্গে তার মূল পার্থক্য হল উদ্দেশ্যগত। [তন বেদের উদ্দেশ্য 
দেবতাকে প্রশান্ত নিবেদন, অথর্ব বেদের উদ্দেশ্য হল সংসারে মানুষের বৈষঁয়ক 
উন্নাতাবধান। ত্রয়ীর সম্পর্ক ধর্মের সাহত, অথর্ব বেদের সম্পর্ক ব্যবহারক 
জীবনের সহিত। বেদের ভাষায় বলা যায় শ্রয়ীর সম্পর্ক শ্রোত-কর্মের সাঁহত, 
আর অথর্ব বেদের সম্পর্ক গৃহ্য-কর্মের সাহত। | 


সূচীপত্রে যান 


প্রাথামক কথা ১১ 


শুধু তাই নয়। ঘয়ীর সঙ্গে অথর্ব বেদের এক বিষয়ে বড় রকম পার্থক্য 
আছে। খক্‌, সাম ও যজ:ঃ এই তিন বেদের প্রত্যেকাটর সাঁহত ব্রাহ্মণ, আরণ্যক 
এবং উপাঁনষদ সংযুক্ত। কিন্তু অথর্ব বেদের সাহত তাদের সম্পর্ক বড় নেই। 
অথর্ব সংহিতায় একটি মাত্র ব্রাহ্মণ আছে। তার নাম গোপথ ব্রাহ্মণ। কিন্তু 
তার বিষয়বস্তু অন্য বেদের ব্রাহ্মণ হতে ধার করা। অথর্ব সংহতার সাঁহত 
কোনো আরণ্যক বা উপাঁনষদ সংযুক্ত নয়। তার অর্থ হল, না ধর্ম না 
দর্শনের সাহত অথর্ব বেদের সংযোগ আছে। 

অথর্ব সংহিতার বিষয়বস্তু সম্বন্ধে খাঁনকটা ধারণা করা যায় তার ব্যৎপা্ত- 
গত অর্থ হতেই । অথর্ব অর্থে বুঝ এহিক সমৃদ্ধি। এই সংহিতার সম্পর্কও 
তার মধ্যেই সীমাবদ্ধ। তাতে যা আলোচিত হয়েছে তার সম্বন্ধ গাহস্ছ্য ও 
সামাজিক জীবনের সহিত। আয়ুষ্য বা আয়ু বৃদ্ধি কি ক'রে হয়, ভৈষজ্য বা 
রোগের প্রতিষেধক কি, শাঁন্তক বা ভূতের উপদ্রব কি ক'রে দুর করা যায়, আভ- 
চারিক বা শন্লুনাশের উপায় কি_ এই ধরনের বিষয় তার আলোচ্য বস্তু । 

সুতরাং দেখা যায় যে ব্রয়ীর সঙ্গে তার বিশেষ সম্পর্ক নেই। ত্রয়ী যাঁদ 
হয় তিন ভগনীর সম্বন্ধসূত্রে গ্রাথত, অথর্ব হবে ভিন্ন ঘরের মেয়ে। এই সব 
দেখে মনে হয় এক কালে ধক্‌. সাম ও যজ-ঃ এই তিনটি সংহিতাই বেদ হিসাবে 
স্বীকীতি পেয়েছিল এবং অথর্ব বেদ বেদের মর্যাদা পেয়েছে অনেক পরে। এক 
কালে আভিজাত্য বৃদ্ধির জন্য রামায়ণ, মহাভারতকেও ত পণ্চম বেদ আখ্যা 
দেওয়া হয়োছল। 

উপনিষদ এইভাবে বেদের কোলেই জন্মগ্রহণ করেছিল। উপানিষদের পাঁর- 
ভাষাগত অর্থও বোধ হয় তাই। কিন্তু নানা পাঁণ্ডিতের উর্বর মাস্তিম্ক-শাক্তর 
প্রয়োগের ফলে তার অর্থ নিয়ে 'বাভল্ন মত প্রচারিত হয়ে ব্যাপারাট জাঁটল 
হয়ে পড়েছে। ফলে উপনিষদের অর্থ সম্বন্ধে একট; বিস্তারিত আলোচনার 
প্রয়োজন হয়ে পড়ে। 

ডয়সেন উপনিষদকে রহস্যগত জ্ঞান বলে ব্যাখ্যা করেছেন ।৯ 

বখ্যাত ভারতীয় শাস্ববিৎ ম্যাকস্মৃূলার বলেছেন গুরুর নিকট বসে উপ- 
{নষদ আলোচিত হত বলে তার এই নাম। তান বলেছেন, 

প্রথমে উপানিষদ বোঝাত একটি সভা, বিশেষ করে এমন সভা যেখানে 
গুরু হতে একট; ব্যবধান রক্ষা ক'রে তাঁর শিষ্যরা তাঁকে ঘরে সমবেত হত।৮”১০ 

অস্টোত্তর শত উপানিষদের সংকলনে পণ্ডিত বাসুদেব শর্মা যে ব্যাখ্যা 
করেছেন তা এইরূপ : উপ অর্থে গুরুর উপদেশ হতে লব্ধ, নি অর্থে নিশ্চিত- 
রূপে জ্সন, আৱ সদ্‌ অর্থে যা জন্ম-মৃত্যুর বন্ধনকে খণ্ডন করে। তা হলে 


১২ Deussen, 7১155195017 of the 01607572625, p 14-15. 
১৩ Maxmuller, Sacred Books of the East, Vol. I, p. ixxxi. 


সূচীপত্রে যান 


১২ উপানিষদের দর্শন 


অর্থ দাঁড়ায়_গুরুর নিকট হতে লন্ধ যে নিশ্চিত জ্ঞান জন্ম মৃত্যুর বন্ধন খণ্ডন 
করে। 

আমরা মহামনীষী শংকরাচার্যেরও একটি ব্যাখ্যা পাই। তা অনেক বকল্প 
ব্যাখ্যা দিয়েছে। সেটি পাই তাঁর লিখিত তৈত্তিরীয় উপনিষদের ভাষ্যের 
গোড়ায়। তা এই বলে, “বরহ্মজ্ঞানকে উপনিষদ বলা হয়, কারণ যাঁরা ব্রহ্মজ্ঞানে 
আত্মীনয়োগ করেন, তাঁদের জন্ম, মৃত্যু প্রভীতির বন্ধন শাঁথল হয়ে যায়, কিংবা 
তার একেবারে উচ্ছেদ সাধন করে, কিংবা শিষ্যকে ব্লন্দের সন্নিধানে উপস্থিত 
করে, কিংবা তার মধ্যে পরব্রহ্ম সন্নিবিষ্ট আছেন বলে৷” 

এই সব কটি ব্যাখ্যাতেই ব্যৎপান্তগত অর্থের উপর জোর দেওয়া হয়েছে। 
সেটা অসঙ্গতও কিছু নয়। তবে ধাতুগত অর্থের দুই বিভিন্ন সূত্র ধরে দুটি 
বাভন্ন শ্রেণীর মত জন্মগ্রহণ করেছে। সদ অর্থে উপবেশন ধরে তার 'ভীত্ততে 
ডয়সেন ও ম্যাকৃসমূলার ব্যাখ্যা করেছেন। সদ্‌ অর্থে বিনাশ করে বা ছেদন 
করে এই অর্থের ভিত্তিতে বাসুদেব শর্মা ব্যাখ্যা করেছেন। শংকরের ব্যাখ্যা 
বিকল্প দুই 'বাঁভন্ন অর্থের ভাত্ততেই করা হয়েছে । আমরা এখন এই ব্যাখ্যা- 
গুলির আলোচনা করব। 

অর্থের ব্যাখ্যা করা উচিত উপানিষদ যে কালে রচিত সেই কালের ভাবধারার 
সাঁহত সামঞ্জস্য রেখে । তা যদ হয়, তা হলে জল্ম-মৃত্যুর বন্ধন ছেদন বা বনাশ 
সাধন, এই ধরণের ব্যাখ্যার প্রয়োগের কোনো অবকাশ থাকে না। সংসারবন্ধন 
ছেদন করবার প্রয়োজনীয়তা বোধ তখাঁন জাগে, যখন পরজল্মবাদের ওপর 
মানুষের দৃঢ় প্রতর্শীতি জন্মায়। কিন্তু প্রাচীন উপাঁনষদের যুগে, যে যুগে উপ- 
নিষদের জন্ম হয় সে যুগে জন্মান্তরবাদ ঠিক প্রতিষ্ঠিত হয় ?ন। উপানিষদের 
'বাভন্ন উক্তির মধ্যে হয়ত প্রচ্ছন্রভাবে তার বীজ থাকতে পারে, কিন্তু পরজন্ম 
আছে, এই ধরনের দৃঢ় বিশ্বাস তখনো মানুষের মনে জাগে নি। পরবর্তী কালে 
ষড়দর্শনের যুগে তা রীতিমত প্রাতিষ্ঠিত হয়েছিল নিশ্চিত। কিন্তু উপ নিষদের 
যুগে না পরজন্মবাদ, না জীবন-বন্ধন হতে মুক্তিস্পৃহা, কোনাটিই মানুষের মনে 
প্রাতান্ঠত হয় নি। ষড়দর্শনের যুগে দার্শানক জ্ঞান মোক্ষলাভের উপায়রূপে 
পাঁরগঁণিত হত। উপানষদের যুগে দার্শানক জ্ঞানের বিশেষ 'নার্দ্ট কোনো 
ব্যবহারিক উদ্দেশ্য ছিল না। জানার জন্যই জানা সেখানে প্রেরণা, ব্রহ্মকে 
জানাই তার একমাত্র উদ্দেশ্য। সুতরাং উপাঁনষদের সাঁহত জন্ম-বন্ধন নাশের 
সংযোগ স্থাপন ক'রে তার ব্যৎপাত্তগত অর্থ বাঁহর করা যুক্তিসঙ্গত হয় না।/ 

ম্যাকস্মূলার বা ডয়সেন যে ব্যাখ্যা দিয়েছেন তা গুরুর নিকটে বসে শিক্ষা 
লাভ হত এই ধারণার ভিত্তিতে । কিন্তু উপানষদের যুগে প্রাচীন উপনিষদের 
মধ্যেই উপনিষদ আলোচনার যে রীতি দেখতে পাই, তার দ্বারা তা সম্পূর্ণ 
সমার্থত হয় না। সেখানে দেখা যায় যে উপনিষদ আলোচনায় গোপনীয়তাও 
রক্ষা হত না এবং গুরুর নিকটে বসে আলোচনায়ও তা সঈমাবদ্ধ থাকত না। 


সূচীপত্রে যান 


প্রাথামক কথা ১৩ 


বৃহদারণ্যক উপানষদে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই যে 
উপপানষদের দার্শনক আলোচনা একটি প্রকৃষ্ট চিত্তাবনোদনের উপায় বলে 
গৃহীত হয়েছে। রাজা জনক প্রকাশ্য সভায় 'বাভন্ন দার্শানকের মধ্যে উপ- 
নিষদের বিষয়বস্তু নিয়ে আলোচনার ব্যবস্থা করতেন। যে দার্শানক বিতর্কে 
অন্যদের পরাস্ত করতেন, তাঁকে তিনি পুরস্কার দিতেন। এই জন্য তাঁর খ্যাত 
বহু দেশে ছাঁড়য়ে পড়োছিল। গল্প আছে যে সেই কারণে তাঁর অজাতশন্রু 
নামে প্রতিবেশী রাজা ভারি ঈর্ধাবোধ করেছিলেন এবং প্রাতদ্বন্দিতা করবার 
জন্য নিজেও দারশীনক আলোচনা সভার আয়োজন করেছিলেন। 

শুধু তাই নয়। উপাঁনষদের যুগে ব্ৰহ্মজ্ঞান একটি নির্বাচিত নাদর্ট 
গাণ্ডর মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো ব্যবস্থা দেখা যায় না। বরং উপাঁনষদের 
খাঁষ ব্রন্মাবদ্যাকে সকলের মধ্যে প্রচার করবার জন্য উৎসুক ছিলেন দেখা যায়। 
বয়সের অল্পতা বা নারীত্ব বা নিকৃষ্ট কুলে জন্ম, কোনোই বাধা বলে স্বীকৃত 
হত না। কঠ উপনিষদের নাচকেতার গল্পে পাই সামান্য বালকও যমের নিকট 
ৰহ্মাবদ্যা শিক্ষা করেছেন। বৃহদারণ্যক উপানিষদেই পাই যাজ্ঞবল্ক্য যখন 
প্রৱাজত হবার মুখে তাঁর পত্নী মৈব্রেয়ীকে সম্পান্তর অংশ দিতে চেয়েছিলেন, 
তিনি তার পারবর্তে ব্রহ্মাবদ্যা শিক্ষা করতে চেয়োছলেন। তাতে যাজ্ঞবক্য 
অত্যন্ত সন্তুষ্ট হয়োছলেন এবং তাঁর ইচ্ছাও পর্ণ করোছিলেন। ছান্দোগ্য 
উপাঁনষদে আমরা পাই, পিতৃ পাঁরচয় দিতে অক্ষম হলেও সত্যকামকে গৌতম 
খাঁষ শিষ্যত্বে বরণ করোছিলেন। সে গল্প রবীন্দ্রনাথের কবিতায় সরস রূপে 
অনেকের পরিচিত হয়েছে। 

সুতরাং এই সব কারণে উপানিষদের জ্ঞানের প্রচারে কোনো বাধা থাকতে 
পারে না। তবে যেটুকু বাধা থাকতে পারে তা তার বিষয়বস্তুর জটিলতা-হেতু। 
বিশ্বের মৌলিক সমস্যা সম্বন্ধে যে জ্ঞান তা ত জল হবেই। সেই কারণে 
পরম তত্ত্বের পথকে উপনিষদের খাঁষ “ক্ষুরের ধারার ন্যায় নিষিত, দুরাত- 
ক্রমণীয় ও দুগ‘ম” বলে বর্ণনা করেছেন।** উপানিষদের আলোচ্য বিষয় সেই 
কারণেই অনেকের নিকট বোধশীক্তর অতীত হয়ে পড়ে। সেটা কোনো বাঁধ- 
নিষেধের প্রভাবে নয়, বিষয়ের গুরুত্ব হেতুই তা ঘটে থাকে। উপানিষদের 
জ্ঞানকে রহস্য বলে যাঁদ ব্যাখ্যা করা হয়ে থাকে, তাও সেই কারণে । রহস্যে, 
একান্তে তার আলাপের বধি আছে বলে তা রহস্য নয়: তার তথ্যগুলি নিগৃঢ় 
এবং সুগভাঁর চিন্তাসাপেক্ষ, সেই কারণেই তা রহস্য। সুতরাং ডয়সেনের 
ব্যাখ্যাও উপানিষদের আভ্যন্তরীণ প্রমাণ দ্বারা সমর্থত হয়েছে বলে গণ্য হতে 
পারে না।, 

আসলে ভুল হয়েছে এই যে উপনিষদ কথাটির সহজ, সরল, স্বাভাবিক 


১৪ ক্ষুরষ্য ধারা নাষতা দূরত্যপ্লা দুর্গং পথস্তং কবয়ো বদাস্ত ॥ কঠ ॥১॥ ৩ ॥ ১৪ 


সূচীপত্রে যান 


১৪ উপাঁনষদের দর্শন 


অর্থ আপাতদ:্‌ষ্টতে যে অর্থ দাঁড়ায়, সে অর্থের প্রাত দ্ভাগ্যন্রমে কারও 
দৃষ্টি পড়ে নি। সকলেই এই কথাটির মধ্যে একাট গঢ় অর্থ খোঁজবার চেষ্টা 
করেছেন। ফলে জটিল অর্থ তাঁদের মনে ঠেকেছে, কিন্তু সহজ অর্থট কারও 
চোখে পড়ে ন। 

উপাঁনষদের আর এক নাম বেদান্ত, আমরা জানি। এই বেদান্ত অর্থে পর- 
বতর্শ কালে আমরা কয়েকাঁট বশেষ দার্শীনক মতকে জেনৌছ। আসলে 'কন্তু 
সেই মতগীল মহাঁর্ষ বেদব্যাস-রাঁচিত উত্তর মীমাংসা বা বেদান্তসূত্র বা ব্রহ্গ- 
সূত্রের উপর 'ভান্ত ক'রে গঁঠত। এই রন্মসূত্রের উৎপাত্ত উপানিষদের তত্ব- 
গুলকে একত্র সাজিয়ে স্থাপন করবার চেষ্টা হতেই হয়েছে। এই 'বাভন্ন 
মতগুলি আবার সেই ব্রক্মসূত্রেরই ভাষ্য হিসাবে গড়ে উঠেছে। সেই কারণে 
তাদের নাম “বেদান্ত দর্শন' হয়েছে। 

আসলে কিন্তু উপনিষদকেই বেদান্ত বলা হয়ে থাকে। শ্বেতাশ্বতর উপ- 
নিষদে আমরা তার সমর্থন পাই। তার শেষে আছে, “পরাকালে পরম গৃহ্য 
এই তত্ুঁটি বেদান্তে প্রচাঁরত হয়েছে ।”৯* তুলনায় অপ্রাচীন হলেও শ্বেতাশ্বতর 
বিশিষ্ট উপানিষদগুলির অন্যতম । তারও পূর্বে বেদান্ত কথাটির উল্লেখ হয়ে 
থাকলে প্রাচীনতম উপানিষদগুলিরই সমার্থবোধক বলে তাকে ধরে নিতে হবে। 
উপানিষদের বেদান্ত বলে নামকরণ করবার কারণ এই যে তা বেদের অন্তে 
স্থাপত। আমরা জান সংহতা ও বাহ্ষণ, এই দুই অংশ নিয়ে বেদ এবং 
বৱৰাহ্মণের শেষ অংশ জুড়ে আছে উপাঁনষদ। সুতরাং বেদের শেষে তার 'স্থাত 
বলেই তাকে বেদান্ত বলা হয়। বর্তমান লেখকের মতে উপাঁনষদের ব্যুৎপাত্ত- 
গত এবং পারিভাষক অর্থও তাই। বেদের শেষে তার অবাঁস্থৃতি বলেই তার 
নাম উপনিষদ, অন্য কোনো কারণে নয়। উপানিষদ শব্দটি বেদান্তের সমার্থ- 
বোধক শব্দমান্র। 

এই সম্পর্কে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে সাধারণ দর্শন যে 
ভাবে লাঁখত হয়ে থাকে উপাঁনষদের দর্শন সে ভাবে গড়ে ওঠে নি। সাধারণ 
দার্শনকের সতান.সন্ধান মার্গকে আমরা বিচার-মার্গ বলতে পাঁর। মনের 
যে অংশ চিন্তা করে কেবল সেই অংশকেই অবলম্বন ক'রে তান সত্য সন্ধান 
করেন। মনের অনুভূত বৃত্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আপাত- 
দৃম্টিতে আমরা হীন্দ্রয়ের সাহায্যে যা দর্শন কার তাও দর্শন, কিন্তু দার্শানকের 
দর্শন 'বাভন্ন বন্তু। তান গভশরতর দাাষ্টর সাহায্যে বস্তুর অন্তরের সত্যকে 
আবিচ্কার করতে চেষ্টা করেন। এই চেষ্টায় বিচার-মা্গই তাঁর একমাত্র অন্তর । 
এই বিচার-মার্গ বৈজ্ঞানিকও সত্যানসন্ধানের কার্যে প্রয়োগ ক'রে থাকেন। 


১৫ বেদাস্তে পরমং গুহ্যং পুরাকল্পে প্রচোদিতম-॥ 
শ্বেতাশ্বতর ॥ ৬ ॥ ২২ 


সূচীপত্রে যান 


প্রাথামক কথা ১৫ 


তবে বৈজ্ঞানকের আবিচ্কার পদ্ধাতর একট; 'বাভন্নতা আছে। বৈজ্ঞানকের 
গবেষণার বিষয় সীমাবদ্ধ । কাজেই সেখানে কৃত্রিম উপায়ে অবস্থাকে নিয়ন্দ্রণ 
ক'রে গবেষণা সম্ভব হতে পারে। দার্শীনকের আলোচনার বিষয় কিন্তু যেমন 
অসাম তেমন জাঁটল। বিশ্ব-সম্বন্ধে যা কিছ মৌলিক প্রশ্ন উঠতে পারে সবই 
তাঁর আলোচনার 'বষয়। কাজেই সেখানে পরীক্ষামূলক গবেষণার সুযোগ 
নেই। তাই দার্শীনককে আধকমান্রায় কেবল যাক্ত ও চিন্তার ওপর 'র্ভ'র 
করতে হয়। এইভাবে চিন্তা ক'রে তান আলোচ্য বিষয় সম্পর্কে তথ্যগাল 
সাঁজয়ে গুছিয়ে, যুক্তি দিয়ে সমর্থন ক'রে প্রকাশ করেন। 

উপাঁনষদের দর্শন কিন্তু এইভাবে রচিত হয় নি। তার কারণ উপানিষদের 
ধাঁষ খানিকটা কাব, খানিকটা দার্শানক। তান বিভিন্ন সমস্যাকে পৃথক্‌ ক'রে 
নিয়ে কেবল বিচার-মাগ্গেরি সাহায্যে তার সমাধানে তথ্যগুলিকে সাজান নি। 
বিশ্বের নানা সমস্যা সম্বন্ধে তান চিন্তা করেছেন, ভেবেছেন, তার পর যা উপ- 
লব্ধ করেছেন, তা অনেক সময় কবিসুলভ ভাষায় লিপিবদ্ধ করেছেন। ফলে 
বিভিন্ন বাণীর মধ্যে কোনো সংযোগ নেই. বাভিন্ন বস্তুর পৃথক্‌ আলোচনাও 
নেই। ‘বিভিন্ন কালে, বিভন্ন মনীষী যা উপলান্ধ করেছেন, উপানষদের পাতায় 
তা ইতস্তত 'বাক্ষপ্ত আকারে ছড়িয়ে আছে। সুতরাং উপানিষদের দর্শনকে এক 
জায়গায় সাজান অবস্থায় কোথাও পাই না। তাকে পেতে হলে আমাদেরই গড়ে 
নিতে হবে। এই ইতস্তত 'বাক্ষপ্ত দর্শন তত্ত্বের কণাগ্ঁল যেন একটি ছিন্ন 
হারের ছড়ান মুক্তা । তাদের খজে খঃজে সংগ্রহ ক'রে নিতে হবে। তারপর 
সুতো দিয়ে গ্রাথত করতে হবে। তবেই সমগ্র হারখানি পাওয়া যাবে। উপ- 
আমরা তার সমগ্র রূপখান পেতে পাঁর। 

উপানিষদের এই অসংলগ্ন ভাবধারাগুলিকে সাঁজ্জত ক'রে একটি পূর্ণ 
দার্শানক মতের আকার দেবার প্রয়োজনীয়তাবোধ প্রাচীন কালেই হয়েছিল। 
তাকে সুসংবদ্ধভাবে সাজানর চেষ্টাও হয়েছিল। ব্রহ্মস্‌ত্রের ত এইভাবেই 
জল্ম। মহার্ধ বেদব্যাস এই উদ্দেশ্য নিয়েই ব্রহ্গসূত্র রচনা করোছিলেন। কিন্ত 
একাঁট বিভ্রাট ঘটে গিয়ে তাঁর উদ্দেশ্য ঠিক সফল হতে পারে নি। 

সেকালে লাখত আকারে পুস্তক সংরক্ষণ করা সম্ভব হত না। সেকালে 
আরও একটা ধারণা ছিল যে বোঝার চেয়ে শাস্ত্র কণ্ঠস্থ করা ভাল জিনস, কারণ, 
“আবাৃত্তঃ সর্বশাস্ত্রাণাং বোধাদাঁপ গরাীয়সী” শাস্ত্রের আবৃত্তি তা বোঝা 
থেকে উত্তম জানিস। সেই কারণে সূত্রে রচনা-পদ্ধাতর জন্ম হয়। বর্তমান- 
কালে বিজ্ঞানে গ্রযুক্ত বিভিন্ন 'ফরমূলা'ও এই কারণে সৃষ্টি হয়েছে। সূত্রের 
উদ্দেশ্য ছিল বিস্তারিত ভাবকে সংক্ষিপ্ততম আকার দেওয়া । সূত্রের আকার 
যত সংক্ষিপ্ত হয় তত তার সার্থকতা বেশ, কারণ তাতে মুখস্থ করবার পরিশ্রম 
কমে যায়। কালে এই সংক্ষিপ্ত করার নেশা সেকালের পণ্ডিতদের এমন ক'রে 


সূচীপত্রে যান 


১৬ উপনিষদের দর্শন 


পেয়ে বসোঁছল যে সংক্ষেপ-করণটাই তাঁদের কাছে মুখ্য উদ্দেশ্য হয়ে দাড়ুয়ে- 
ছিল এবং সূন্রের অর্থবোধ হয় কি হয় না, সে বিষয় তাঁরা সম্পূর্ণ উদাসীন 
হয়ে পড়েছিলেন। একটি সূত্র হতে একাঁট মাত্র অক্ষরকে বর্জন করতে সক্ষম 
হলে তাঁরা নাকি পৃত্রসন্তানপ্রাপ্তর সমান আনন্দের অধিকারী হতেন। 

এ থেকে বোঝা যাবে তাঁদের ঝোঁক ছিল কোন পথে । সংক্ষেপ-করণটা গোঁণ 
বস্তু তার সার্থকতা স্মরণশাক্তকে সাহায্য করায়, কিন্তু তার আসল উদ্দেশ্য হল, 
যতই সংক্ষপ্ত আকারে হক, আলোচ্য বিষয়াট বোধগম্য অবস্থায় সংরক্ষণ করা। 
কিন্তু কার্যগাঁতকে হয়ে গেল ঠিক বিপরীত। মুখ্য উদ্দেশ্য সম্বন্ধে সম্পূর্ণ 
উদাসীন হয়ে তাঁরা গৌণ উদ্দেশ্কেই সম্মান দেখালেন বেশী । ফলে সূত্র 
এমন আকার নল যে তার অর্থ করা দুজ্কর ব্যাপার হয়ে উঠল। তার ভাষ্য বা 
টীকা ভিন্ন তার অর্থ বোধগম্য হল না। শুধু তাই নয়, বিভিন্ন ব্যাখ্যাকারের 
ভাষ্যে এবং টাকায় তার 'বাভন্নভাবে ব্যাখ্যার সম্ভাবনা দেখা গেল। এইভাবে 
মূল গ্রল্থকারের বক্তব্য কি ছিল তা জানবার বিশেষ উপায় রইল না। 

সূত্র রচনার এই আনষাঁঙ্গক কুফলগাল রন্ষসূত্রেও বেশ দেখা 'দিয়েছিল। 
এখানেও সূত্রআকারে তার অর্থ এমন দুর্বোধ্য হয়ে দাঁড়াল যে ভাষ্য ভিন্ন তার 
অর্থ করা সম্ভব রইল না। এখানে অনেক সময় একই সূত্র একাধিকবার 'বাভন্ন 
স্থানে প্রয়োগ করা হয়েছে। আপাতদৃন্টিতে বোঝা যায়, এরকম ক্ষেত্রে, বিভন্ন 
স্থানে, বিভন্ন অর্থে তার প্রয়োগ হয়েছে। কিন্তু কোথায় তার ক অর্থ, তা 
জানবার কোনো উপায় নেই। ফলে, ভাষ্যকারের কাজ হয়ে পড়ে জঁটিল। 
ব্যাখ্যার জন্য মোটামুটি তাঁকে সম্পূর্ণ নিজের ব্দ্ধর উপর নির্ভর করতে 
হয়। কাজেই যে যার নিজের ভাষ্যে নিজের মতটি প্রাতিবিম্বত করেন। এরুপ 
ক্ষেত্রে এমন বিভ্রাট ঘটা অত্যন্ত স্বাভাবক। কারণ, নির্ভর করবার বা পথ 
দেখাবার যখন কিছু নাই, এবং সূত্রগুলি এমনি দুরূহ যে আলোকপাত ক'রে 
কোনো সাহায্য করতে তারা অক্ষম, তখন মানুষ নিজের বুদ্ধ বা ধারণাসম্মত 
অর্থকেই জ্ঞানে হক, অজ্ঞানে হক, তার প্রকৃত অর্থ বলে গ্রহণ ক'রে থাকে। 

বহ্মসূন্রের বেলায় এই বিভ্রাট ঘটোছল আতিমান্রায় বেশী । এখানেও তার 
অর্থ ভাষ্য ভিন্ন বোধগম্য করা অসম্ভব হওয়ায় তার অর্থ বিভিন্ন মনীষী বিভিন্ন 
রূপে করেছেন। যাঁদের ভাষ্য বিশেষ প্রাতষ্ঠালাভ করেছে তাঁদের মধ্যে আছেন 
শংকর, রামানুজ, মাধবাচার্যয, বল্লভাচার্য্য ও 'নম্বার্ক। এ*দের মধ্যে শংকরের 
ভাষাই সর্বাপেক্ষা প্রাসদ্ধ। শুধু রহ্গসূত্র নয়, তিনি প্রত্যেক প্রাচীন উপ- 
নিষদের ওপরও একটি ক'রে ভাষ্য লিখে গেছেন। এ'দের ব্যাখ্যাগুলি এমান 
পরস্পর 'বাভন্ন ও স্বতন্ত্র যে তাদের প্রত্যেককে এক একটি 'স্বতল্ন' দার্শীনক 
তত্ব বলে স্থাপন করা যায়। এদের প্রত্যেকাঁট ভাষ্যই বেদান্ত দর্শন বলে খ্যাত, 
কারণ তারা মূলে সকলেই ব্রক্মসূত্র বা বেদান্তের ব্যাখ্যা করে। আসলে কিন্তু 
তারা তা নয়। তারা প্রত্যেকেই যে মনীষী দ্বারা রাঁচত, তাঁর নিজের দার্শীনক 


সূচীপত্রে যান 


প্রাথামক কথা ১৭ 


মতেরই পরিচয় দেয় মান্র। প্রত্যেকটি ভাষ্য কি বিশেষ মত প্রকাশ করে তার 
বস্তারিত ব্যাখ্যা এখানে দেবার কোনো প্রয়োজন নেই। এখানে এইটুকু উল্লেখ 
করলেই চলবে যে এতগলি যে বিভন্ন ও পরস্পর-বিরোধ ব্যাখ্যা সম্ভব হয়েছে, 
তা রক্ষসূত্রের অর্থের দুর্বোধ্যতার প্রকৃষ্ট প্রমাণ বলে সিদ্ধান্ত করা যাক্ত-বরুদ্ধ 
হবে না। 

এইসব দেখে মনে হয় মহৃর্ধ বেদব্যাস যে উদ্দেশ্য নিয়ে রক্ষসূত্র রচনা 
করেছিলেন তা যেন ব্যর্থ হয়ে গেছে । তান উপাঁনষদের দর্শনকে একটি পূর্ণ, 
অখণ্ড আকার 1দতে চেয়োছলেন; কিন্তু তাঁর মনে যে আকারাট গড়ে উঠোছিল 
তা কেমন ছিল, রক্ষসূত্রের দুরূহতায় আমাদের পক্ষে তা জানা অসম্ভব হয়ে 
দাঁড়য়েছে। সে রুপাঁট যে কি তা আন্দাজ করতে গিয়ে, বিভন্ন মনীষী 
বিভিন্ন নূতন তত্ব স্থাপন করেছেন। তাঁদের নিজেদের মধোই যখন এমন মত- 
দ্বৈধ, তখন সূত্রকারের মতাঁট ক, তা জানার উপায় থাকে না। বরং এই 
ভাষ্যগুলি তা বুঝতে সাহায্য না ক'রে বিভ্রান্তির সৃষ্টি করে । মোটামুটি পূর্বে 
যা বলা হয়েছে তাই ঘটেছে, অর্থাৎ গ্রন্থকারের মনের ভাব এমন আকারে লাঁপ- 
বদ্ধ হয়েছে, যে তার অর্থ করা দুঃসাধ্য। ফলে ভাষ্যকার নিজের বুদ্ধি এবং 
ধারণামতই ব্যাখ্যা করেছেন। তাতে যে নূতন তত্বগ্লি সৃষ্টি হয়েছে, 
সেগাল ততখাঁন আসল সত্রকারের মত নয়, যতখানি যান ভাষ্যকার তাঁরই 
মত। তাদের সার্থকতাও সেই হিসাবেই । এই ব্যাখ্যাগুলির ফলে আমরা 
এতগুলি নৃতন দার্শীনক তত্ত্ব লাভ করেছি। সোঁট ত কম লাভের জিনিস নয়। 

কিন্তু আসলে যে উদ্দেশ্য নিয়ে ব্ক্মসূত্র রচিত হয়েছিল, সে উদ্দেশ্য কি 
সফল হয়েছে? মনে হয় তা হয় নি। উপাঁনষদ দর্শনের সমগ্র রূপাঁট কি, তা 
এখনও জানা বাকি রয়ে গেছে। অবশ্য এক হিসাবে বহ্ষসূত্রের বিভিন্ন ব্যাখ্যা- 
গুলিকে উপানষদ দর্শন বলে গ্রহণ করা যায়। কিন্তু তাদের মধ্যে মতবিরোধ 
অবস্থাকে জটিল ক'রে তুলেছে । একটি সর্বজন-স্বীকৃত ব্যাখ্যা থাকলে না 
হয় কথা ছিল। কিন্তু তাত নেই। সুতরাং প্রশ্ন ওঠে_এদের কোন্‌ মতাঁট উপ- 
নিষদের সঠিক ব্যাখ্যা করে। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গেলেও ত আবার 
নূতন ক'রে উপাঁনষদের দর্শনখানিকে গড়ে তুলতে হয়। 

দ্বিতীয়ত, ব্ৰহ্মস্‌তের বিভিন্ন ভাষ্যকার যে পদ্ধতি গ্রহণ করেছেন তাও 
সন্তোষজনক নয়। তাঁদের কেহই সোজাসুজি উপনিষদ হতে উপাদান সংগ্রহ 
করেন নি। উপানিষদের 'বিশ্লিষ্ট তত্তবগুলিকে সংগ্রহ ক'রে, তাদের মধ্যে 
সামঞ্জস্য স্থাপন ক'রে, তাঁরা উপানিষদের দর্শনাটর রূপ দেবার চেষ্টা করেন 'ন। 
তাঁরা একাঁট ভিন্ন পথ অবলম্বন করেছেন। তাঁরা ব্রহ্মসূত্রকেই সোজাস্নাঁজ 
ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। এ যেন অপরের আঁকা একটি আঁত অস্পষ্ট 
ছবিকে ফুটিয়ে তোলবার চেষ্টা করা হয়েছে। ফলে বিভন্ন চিন্রকরের হাতে 
বাভন্ন চিত্র ফুটে উঠেছে। কিন্তু আমাদের এই অস্পষ্ট ছাবকে অবলম্বন 


সূচীপত্রে যান 


১৮ উপাঁনষদের দর্শন 


করেই যে উপ্পানষদের রূপঁটিকে ফুটিয়ে তুলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা 
নেই বা এ ব্যবস্থার কোনো সঙ্গত যুক্তিও নেই। আসল বস্তু উপাঁনষদই যখন 
হাতের কাছে পড়ে রয়েছে, তখন এক অস্পষ্ট ছাঁবর সাহায্যে তার রূপাঁটকে 
ফুটিয়ে তোলবার ব্যর্থ প্রয়াসের প্রয়োজন কি? আসল বস্তু যাঁদ পাওয়া সম্ভব 
না হত, তা হলে বরং এমন পথ অবলম্বন করার অর্থ হত। এক্ষেত্রে আসল 

হতে উপাদান সংগ্রহ করাই সব থেকে যুক্তিযুক্ত । উপাঁনষদের বচন হতেই 
পরস্পর বিশ্লশিম্ট ও অসংবদ্ধ ভাবধারাগূলির যোগসূত্র আবিষ্কার ক'রে তাদের 
সাঁজয়ে পূর্ণ দর্শনাট উদ্ধার করতে হবে। 

এই পথে সন্তোষজনক ফললাভের আশা করবার একটি সঙ্গত কারণও 
আছে। ব্ৰহ্মসূত্ৰ একটি বিশেষ ধাঁচে গড়া বস্তু। তার ব্যাখ্যার ভিতর 'দয়ে 
উপানষদের রূপকে ফোটাবার চেষ্টা করতে হলে, সেই ধাঁচাটি বজায় রাখবার 
প্রয়োজন হয়ে পড়ে। কথাটি একটি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলে 
বোধ হয় সাবধা হতে পারে। ধরে নেওয়া যাক, আমাদের কর্তব্য হল একাঁট 
কোনো বিশেষ বস্তুকে কোনো স্থানে নিয়ে যেতে হবে। যে স্থানে এনে তাকে 
রাখব তার যাঁদ কোনো বৈশিষ্ট্য না থাকে, তা হলে আমাদের কাজে কোনো 
অসুবিধা নেই। কিন্তু রাখবার স্থানাঁট যাঁদ স্বল্পপারসর হয়, তা হলেই 
আমাদের কর্মট জটিল হয়ে পড়ে। আমাদের স্থাপনের বস্তুটি যাঁদ তুলনায় বড় 
হয় তা হলে আর তাকে স্বাভাবিক অবস্থায় সেখানে স্থাপন করতে পারি না। 
আমাদের তখন চেষ্টা হবে তাকে সংকুচিত ক'রে তার স্বাভাবিক অবস্থার পাঁর- 
বর্তন ঘাঁটয়ে, সেই স্বল্পপাঁরসর স্থানেই তাকে স্থাপন করা। 

উপাঁনষদের দর্শনকে গড়ে তোলা এমাঁনতেই দুরূহ কাজ। তার ওপর 
তাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্য দিয়ে পেতে চেষ্টা করলে, কাজ হয়ে পড়বে 
আরও কঠিন। সুতরাং তার প্রকৃত রপাঁটকে পেতে হলে আমাদের প্রয়োজন 
উপাঁনষদ হতে সোজাস্যাঁজ তার দর্শনের উপাদান সংগ্রহ করা। এইরূপ আলো- 
চনার অবাধ স্বাধীনতার পাঁরবেশেই উপানিষদের দার্শনিক রুপাঁট স্বাভাবিক- 
ভাবে স্কৃর্তি লাভ করবে। উপনিষদের ব্যাখ্যায় এই পথই অবলম্বন করব। 

কথা উঠতে পাবে উপাঁনষদের দর্শনকে নূতন ক'রে গড়ে তোলবার কোনো 
প্রয়োজন আছে ক? তার উত্তর আমাদের দেশের বর্তমান যুগের এক 'বাঁশন্ট 
মনীষী দিয়ে গেছেন। তিনি হলেন রবীন্দ্রনাথ । তাঁর মতটি এই সূত্রে স্থাপন 
করা যেতে পারে। 

রবীন্দ্রনাথ উপলান্ধ করেছিলেন যে প্রাচীন উপাঁনষদ যে ভাবধারার বাহক 
তা শুধু উৎকৃষ্ট মননশীলতার পাঁরচয় দেয় না, তার মধ্যে. একি, সঞ্জীবনন 
শক্তিও আছে। সেই কারণে, বর্তমানের সঙ্গে তার সংযোগ স্থাপনের বিশেষ 
প্রয়োজন আছে। তান বলেছেন, 

“পাঁথবীর সভ্য সমাজের মধ্যে ভারতবর্ষ নানাকে এক কারবার আদর্শ- 


সূচীপত্রে যান 


প্রাথামক কথা ১৯ 


রূপে বিরাজ কাঁরতেছে, তাহার ইতিহাস হইতে ইহাই প্রাতপন্ন হইবে। এককে 
বিশ্বের মধ্যে ও নিজের আত্মার মধ্যে অনুভব করিয়া সেই এককে চিত্রের মধ্যে 
দ্বারা উপলান্ধ করা, এবং জাবনের দ্বারা প্রচার করা_ নানা বাধা বিপান্ত, দুর্গত 
সৃখ্যাতির মধ্যে ভারতবর্ষ ইহাই কাঁরতেছে। ইতিহাসের ভিতর "দিয়া যখন 
ভারতের সেই চিরন্তন ভাবটি অনুভব কাঁরব তখন আমাদের বর্তমানের সাহত 
অতাঁতের বিচ্ছেদ বিলহপ্ত হইবে ।”১* 
এই সঞ্জাবনী ভাবধারার সাঁহত বর্তমান ভারতের সংযোগ স্থাপনের 

প্রয়োজনীয়তা তান বিশেষভাবে অনুভব করেছিলেন এবং সেই কারণে উপ- 
নিষদের বাণীর প্রচার চেয়োছিলেন। কারণ, ভারতীয় ভাবধারার মূল সনত্র- 
গুলির উৎপত্তি হয়েছে উপানষদের বাণীতে । তিনি তাই িখোছিলেন, 

“আর বার এ ভারতে কে দিবে গো আনি 

- সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী 

সঞ্জীবনী, স্বর্গে মর্তে সেই মৃত্তুঞ্জয় 

পরম ঘোষণা, সেই একান্ত ভর 

অনন্ত অমৃত বার্তা ।৮১৭ 

উপাঁনষদগলিকে অবলম্বন ক'রে সত্যই এমন কয়েকটি ভাবধারা বিকাশ- 

লাভ করোছল যা সত্য, প্রেম ও মঙ্গলকে পরস্পরের সাহত সংযুক্ত করেছে। 
সেই কারণেই তার মধ্যে আনন্দ এমন উদ্বেল হয়ে উঠোছল। তার একাঁট 
পাবনী শাক্ত আছে। তার সংস্পর্শ মানুষের মনকে একটি ব্যাপকতর ক্ষেত্রে 
প্রাতাষ্ঠত ক'রে ক্ষ;দ্রতা, নীচতা, হীনতা, হিংসা প্রভতির কলুষ স্পর্শ হতে 
মুক্ত করতে পারে। উপাঁনষদের দর্শনের প্রচারের সেই কারণে প্রয়োজনীয়তা 
আছে। এই যাঁক্তকেই যথেষ্ট মনে ক'রে আমরা উপ্পানষদের সমগ্র রূপাঁট 
ফুটিয়ে তোলবার গুরুদায়ত্ব গ্রহণ করব। 


সূচীপত্রে যান 


দ্বিতীয় অধ্যায় 


উপনিষদ নির্বাচন 


| নির্বাচনের সমস্যা-সংখ্যার বহুলতা, শ্রেণীর 'বাভন্নতা। প্রাচীন উপানিষদগলি 
পৃথক্‌ করণের উপায়-আভান্তরীণ প্রমাণ-প্রত্বতাত্বক রীতি। ভারতীয় দার্শীনক 
চিন্তাধারার চারাঁট শ্তর- বেদের স্তর, উপাঁনষদের স্তর, ষড়দর্শনের স্তর, পুরাণের 
স্তর_যারা উপানিষদের স্তরে পড়ে না তারা বর্জ'নাীয়। দ্বিতীয় প্রমাণ বেদের সাহত 
অঙ্গাঙ্গী সংযোগ শংকর লিখিত ভাষ্যে তার সমর্থন। 

উপাঁনষদের মূল ভাবধারা তিনটি : পরাবিদ্যায় আকর্ষণ, সর্বেশ্বরবাদ, শ্রেয় 
বনাম প্রেয়ের নীতি।] 


আমরা বর্তমানে যতগুলি উপানিষদ দেখতে পাই তাদের সংখ্যা অনেক। 
এই অনুমান করবার ন্যায়সঙ্গত কারণ আছে যে প্রাচীনকালে উপনিষদের সংখ্যা 
ছিল সামান্য এবং ক্রমশ তাদের সংখ্যা বেড়ে গিয়েছে । পূর্বের অধ্যায়ে আমরা 
উল্লেখ করেছি যে উপনিষদের জন্ম হয় বৈদিক যুগে এবং ব্রাহ্মণের অঙ্গ 
[হিসাবে । ঠিক বেদের সঙ্গে সংযুক্ত অবস্থায় আমরা যতগুল উপানষদ পাই 
তাদের সংখ্যা মান সাতটি। ব্রন্ধসূত্রের ভাষ্যে শংকর যে যে উপাঁনষদ হতে 
বচন উদ্ধত করেছিলেন ডয়সেন তার একাঁট তালিকা করেছিলেন। তাতে তান 
যোলাট উপাঁনষদের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে দুটি উপনিষদ খংজে 
পাওয়া যায় না। সৃতরাং ১৪টি থাকে। সম্ভবত শংকর যে সময় ব্ন্মসূত্রের 
ভাষ্য রচনা করেন তখন উপানিষদের সংখ্যা ছিল মাত্র চোদ্দখানি। কথিত 
আছে সম্রাট সাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকো উপাঁনষদে বিশেষ অনুরাগী 
ছিলেন এবং পণ্টাশখাঁন উপনিষদ সংগ্রহ করোছিলেন।২ সম্ভবত তাঁর যুগে 
উপানিষদের সংখ্যা পণ্টাশে সীমাবদ্ধ ছিল। 

বর্তমানে উপনিষদের সংখ্যা তার 'দ্বগুণেরও আঁধক হয়ে গেছে। মুক্তিক 
উপানষদে ১০৮ খাঁন উপাঁনষদের নামের উল্লেখ আছে। বোম্বাই-এর নির্ণয়- 
সাগর প্রেস হতে পণ্ডিত বাসুদেব লক্ষণ শাস্ত্রী যে উপনিষদগুল প্রকাশ 
করেছেন, তাতে আমরা ১১২ খানি উপনিষদ পাই। মৃক্তক উপাঁনষদে যে 
১০৮ খানি উপানিষদের উল্লেখ পাই তারা ত আছেই; সেই সঙ্গে ‘তান তাদের 
চারাঁট উপনিষদের প্রত্যেকাটকে দুই খণ্ডে ভাগ করেছেন। এইভাবে তান 
চারাট অতিরিক্ত উপাঁনষদ পেয়েছেন। আমাদের বর্তমান আলোচনায় তাদের 


> Deussen, The System of the Vedanta, p 37 
tx Das Gupta, History of Indian Philosophy, Vol. I, p. 28. 


সূচীপত্রে যান 


উপনিষদ নির্বাচন ২১ 


প্রত্যেকাটর নাম উল্লেখ করবার প্রয়োজন নেই। এইটুকু স্মরণ রাখলেই হবে 
যে যার সংখ্যা প্রথমে মাত্র ছিল সাতটি তা বেড়ে এখন ১১২ খানিতে দাঁড়য়েছে। 

মানব-সমাজে কোনো বস্তু (নিজগুণে যাঁদ প্রাতিষ্ঠা লাভ ক'রে আভিজাত্যের 
পদে আঁধাষ্ঠত হয়, এইভাবে তার অনুকরণ হয়ে থাকে । গল্পে পাই ময়ূর 
দেখলে দাঁড়কাকের মত কুশ্রী পাখীরও ময়ূরপনচ্ছ ধারণ ক'রে নিজেকে ময়ূর 
বলে প্রচার করবার ইচ্ছা হয়। সাংসারক জীবনের অভিজ্ঞতায় দেখ এমন 
অনাচার প্রায়ই ঘটে থাকে । বাজারে কোনো পণ্যদ্রব্য যাঁদ প্রাতষ্ঠালাভ করে, 
তার নাম চুরি করে গুণেতে নিকৃষ্ট অনুরূপ পণ্যদ্রব্য বিক্রয়ের চেষ্টা এর আঁত 
সাধারণ একাট দণ্টান্ত। 

এই ধরনের বিভ্রাট উপনিষদের সম্পর্কে খুব বেশী রকম ঘটোছল। প্রাচীন 
বৈদিক যুগের উপনিষদ সংখ্যায় অতি অল্প ছিল, কিন্তু তার উৎকর্ষের জন্য 
পণ্ডিতসমাজে বিশেষ প্রতিষ্ঞঠালাভ করেছিল। এক্ষেত্রে কোনো বিশেষ সম্প্রদায় 
বা বিশেষ ব্যাক্তির নিজস্ব মতকে উপনিষদ নামে প্রচার করতে চেষ্টা করা খুব 
স্বাভাবিক দুর্বলতা । এই কোশল অবলম্বন করলে জনসমাজে তার বহুল 
প্রচারের পথ পরিষ্কার হয়ে যায়। এটাই ছিল প্রেরণা । এটা বলা অসঙ্গত 
হবে না যে আঁধকসংখ্যক প্রচলিত উপাঁনষদের সৃষ্ট হয়েছে এইভাবে । সেটা 
আমাদের দূভাগ্য। 

ফলে আমাদের প্রাথামক কাজ কিছু বেড়ে গিয়েছে। উপনিষদের দর্শন 
রচনা করতে হলে বেদের যুগের প্রাচীন উপনিষদকেই ভিত্তি করতে হবে। 
এখন সমস্যা হল, সেগুলি সংগ্রহ করা যায় কি করে? পরবতাঁ কালে উপ- 
নিষদের নামে যেগুলি প্রচারত হয়েছিল সেগুলি পৃথক্‌ করব ক ক'রে? 
এই প্রাথামক নির্বাচনের কাজটা আমাদের বিশেষ জাঁটল হয়ে পড়ে। এ বিষয় 
সাহায্য করবার একাধিক সূত্র সৌভাগ্যক্রমে পাওয়া গেছে। 

তার পূর্বে এই বিভিন্ন উপনিষদগুনল সম্বন্ধে একটি ধারণা ক'রে নেওয়া 
প্রয়োজন। তার জন্য এতগুলি উপাঁনষদের প্রত্যেকাটর বিষয়বস্তুর সঙ্গে 
পারাচত হবার প্রয়োজন নেই। এই বিভিন্ন উপাঁনষদগ্ীলকে কতকগ্াল মূল 
শ্রেণীতে ভাগ করা যায়। সেই শ্রেণীগুীলর বৈশিষ্ট্য সম্বন্ধে পারাঁচত হলেই 
আমাদের চলবে। 

উপনিষদগুলিকে যে কয়টি মূল শ্রেণীতে ভাগ করা যায় তা হল এই: 

(১) ব্রঙ্গবাদী বা সবেশ্বরবাদী; 

(২) যোগবাদী ও সমন্ন্যাসবাদন; 

(৩) ভাক্তিবাদী বা পৌরাণিক দেবতা-পন্থী। 
তাদের প্রত্যেকাটর বৈশিষ্ট্য নীচে দেওয়া গেল: 

(১) রন্ধবাদী উপানষদগ্ীলর বৈশিষ্ট্য হল তারা ব্রন্দগ বা আত্মার 
বিষয় নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখে । পরমতত্ব বা ব্রহ্মকে জানাই তাদের 


সূচীপত্রে যান 


২২ উপানষদের দর্শন 


উদ্দেশ্য। তার আঁতাঁরক্ত কোনো উদ্দেশ্য তাদের নেই । ব্রহ্ম-সম্পার্কত যে 
আলোচনা পাই তাকে সেকালে পরাবিদ্যা বলা হত। এই পরাবিদ্যাই এই 
শ্রেণীর উপাঁনষদের আলোচ্য বস্তু । 

(২) যোগপন্থী বা সন্ন্যাসবাদী উপনিষদগুলিকে একই শ্রেণীতে ফেলা 
যায়, কারণ উভয়ের আদর্শ অনেকখাঁন এক। যোগ যাঁদও সাংখ্য দর্শনের 
সাঁহত সংযুক্ত তার বৈশিষ্ট্য হল পরম সত্তার প্রত্যক্ষ জ্ঞান সম্বন্ধে তা যে 
'বশেষ পদ্ধতি আবচ্কার করেছে তাই ৷ যোগদর্শন পরম সত্তা সম্পর্কে পরোক্ষ 
জ্ঞানলাভে সম্ভুষ্ট নয। তা চায় সে সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞানলাভ করতে। সেই 
প্রতাক্ষ সংযোগ স্থাপনের জন্য যোগদর্শন একটি বিশেষ পদ্ধাতি আঁবচ্কার 
করোছিল। তার উদ্দেশ্য দেহ ও মনের ওপর সম্পূর্ণ অধিকার প্রাতষ্ঠা ক'রে 
পরম সত্তাব ধ্যানে মনকে নিবিষ্ট করা। পরম সত্তার সাঁহত সংযোগ স্থাপন 
করে বলেই তার নাম যোগদর্শন। 

যোগদর্শন যে পদ্ধাতিটি আঁবচ্কার করেছিল তা ধাপে ধাপে শিক্ষার্থীর 
মনকে যোগার্ঢ হবার অবস্থায় উন্নীত করে । শিক্ষার্থীর সর্বপ্রথম করতে হবে 
সংসারবন্ধন ত্যাগ। তারপর কতকগুলি আসন ও মুদ্রা অভ্যাস ক'রে নিজের 
শরীরের সকল অঙ্গগলির ওপর আধিপত্য বিস্তার করতে হয়। তার পর আসে 
মনের ওপর আধিপত্য বিস্তারের চেম্টা। চিত্তকে বিশেষ বিষয়ের ধ্যানে নিমগ্ন 
রেখে হীন্দ্রিয়ের বিষয় হতে তাকে বিচ্ছিন্ন করতে অভ্যাস করা হয়। এই ক্ষমতায় 
অধিকার এলে মনকে সকল চিন্তা, সকল অনুভূতি হতে মুক্ত ক'রে সমাধিস্থ 
অবস্থায় আনবার চেষ্টা করা হয়। এই অবস্থাতেই পরম সত্তার সাহত সংযোগ 
স্থাপন সম্ভব। এক কথায় রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় যোগদর্শনের এই 
বিশেষ পদ্ধীতর উদ্দেশ্য হল 'ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ কার যোগাসন'। 

এই সূত্রেই এসে পড়ে সন্ন্যাসবাদের সঙ্গে যোগপল্খীর ঘনিম্ততা। কৃচ্ছু- 
সাধন, হীন্দ্রয়-নিগ্রহ, সকল প্রকার ভোগ পাঁরহার, নারীর সাঁহত সম্পর্ক ছেদ-__ 
এইগুলি হল সন্ন্যাসবাদের বিশেষ আকর্ষণের বস্তু। উভয়ের আদর্শগত 
অনেকথান সাদশ্য আছে। তবে যোগের বিশেষ আকর্ষণ পরম সত্তার সাহত 
সাক্ষাৎ সংযোগ স্থাপন এবং সন্ন্যাসবাদের বিশেষ আদর্শ হল বৈরাগ্যকে সাধনা 
হিসাবে গ্রহণ করে জন্ম-বন্ধন হতে মুক্তলাভ। এখানেও রবীন্দ্রনাথের ভাষায় 
বলা যায় তার আদর্শ হল, 'বৈরাগ্য সাধনে মুক্তি'। যোগপল্থশীর যেমন উদ্দেশ্য 
হল দেহ ও মনকে শাসনে আনা, সন্াসবাদীর তেমন উদ্দেশ্য হল তাদের 
হীন্দ্রয়ের বিষয় হতে ববাচ্ছন্ন করা। মানুষের মনের ভোগের বিষয়ের প্রতি 
একটা স্বাভাবক আসাক্ত আছে। মনই হীন্দ্রিয়কে পাঁরচালত করে।॥ কাজেই 
মন আকৃষ্ট হলে ইন্দ্িয়ও বিষয়ের প্রাত আকৃষ্ট হয়। মন যখন আকৃষ্ট হয় 
তখন হীন্দ্রয়কে নিবত্ত করবার কেউ থাকে না। সেই কারণে সম্ন্যাসবাদীর 
বিশেষ উদ্দেশ্য মনকে বিষয়ের প্রাতি আসাক্ত-বিহগন করা। 


সূচীপত্রে যান 


উপাঁনষদ নির্বাচন ২৩ 


কেউ স্বভাবতই হীন্দ্রয়সুখে তৃপ্তি বা শান্তি পায় না। কেউ কোনো মান- 
সক আঘাত-হেতু বৈরাগ্য-সাধনের প্রাত বিশেষ আকৃষ্ট হয়। কেউ সাধনার 
অঙ্গ হিসাবে ইন্দ্রিয়ের সংযম অভ্যাস করে। এই ধরনের সকল মানুষেরই 
উদ্দেশ্য হয়ে দাঁড়ায় কৃচ্ছ;সাধন করতে হবে। তাদের কর্তব্য তখন হয়ে দাঁড়ায় 
ইন্দ্রিয়কে ভোগের বিষয় হতে নানা ভাবে বিচ্ছিন্ন রাখা এবং মনের মধ্যে এমন 
এক বৈরাগ্যের ভাব সৃষ্টি করা, যাতে মানাঁসক অবস্থা কৃচ্ছসাধনের অনুকূল 
হয়। এই উদ্দেশ্য সাধন করা হয় দুটি ব্যবস্থা অবলম্বন ক'রে। হীন্দ্রয়ভোগে যে 
শান্ত নেই, তৃপ্তি নেই, তা ক্ষণভঙ্গর, প্রথম এট প্রাতপন্ন করা। দ্বিতীয়ত 
ইন্দ্রিয়ের বিষয় হিসাবে যা কিছু সুন্দর ও মধুর বলে ঠেকে তাকে কুৎসিত ও 
অস্ন্দর প্রাতপন্ন ক'রে তার প্রাত মানসিক বিতৃষ্ণা জাগান। মোটামুটি এই 
দুই উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের মূলমন্ত্র হয়ে দাঁড়ায় কামনী ও কাঞ্চন 
ত্যাগ। তাদের আদর্শ হল সকল প্রকার ভোগ হতে নিজেকে বাত করা। 
এই আদর্শের সপক্ষে যত কিছ; যুক্তি সম্ভব তাও তারা প্রয়োগ ক'রে থাকে। 
সপক্ষে এমন একপেশে যুক্তি নেই যা গ্রহণ করেন নি! তার দু-একটা উদাহরণ 
এখানে দেওয়া যেতে পারে। তারা শুধু হীন্দ্রিয-সংযশ্বই শিক্ষা দেন নি। তাঁরা 
দেখেছেন মানুষের দেহ সকল প্রকার হীন্দ্রিয়ভোগের উপায়স্বরূপ। কাজেই, 
ইন্দ্রিয়ভোগ হতে মানুষকে বিরত করতে হলে দেহের ওপর ঘৃণা জাগানর 
বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। অপরপক্ষে সেইরূপ নাপীর আকর্ষণ পারিবারিক 
জীবনের প্রাতি মানুষকে আকৃষ্ট করে। কাজেই একই মনোবাত্তি-প্রণোদিত হয়ে 
আকর্ষণ শিথিল হয়ে গিয়ে নারীর প্রতি পুরুষের বিতৃষ্কা আসে। 

মৈন্রেয়ী উপনিষদ মনুষ্য দেহ সম্বন্ধে যা বলে তার সবটা উদ্ধৃত করা সম্ভব 
হবে না। তার যে অংশটুকু একান্ত রুচিবির্দ্ধ নয় তা বলে, “এই শরীর আস্ছি 
দিযে বাঁধা, মাংস দিয়ে লিপ্ত, চর্মের দ্বারা আবদ্ধ এবং বহু আবর্জনা 'দিয়ে তা 
পরিপূর্ণ 1৮ 
পূর্বে দম্টা কোনো নারীকে স্মরণ করতে নেই। তাদের সঙ্গে কথা বর্জন 
করতে হবে, এমন কি তাদের প্রতিকৃতিও দর্শন করতে নেই ৷? 


৩ শারীরামদং. ..... আঁম্থাভশ্চিতং মাংসেনাভালপ্তং 
চম্মগাবদ্ধং বিল্মূন্রবাতাপত্রকফমজ্জামেদোবসা ভিরন্যৈশ্চ 
মতৈর্বহৃভিঃ পূর্ণমৃ। মৈঘেষী ॥ ৩॥ 

৪ন সংভাসেং স্বয়ং কাংচিৎ পূর্বদন্টাচ ন স্মরেং। 
কথাং চ বজযেং তাসাং ন পশ্যেৎ 1লাঁখতামাঁপ ॥ 

নারদ পাঁরব্রাজক ॥ ৩ ॥ 8 ॥ 


সূচীপত্রে যান 


২৪ উপানিষদের দর্শন 


নার সম্বন্ধে এমন কঠোর নিষেধ বাণীর কারণ কি? কারণ হল আর 
িছুই নয়, তা হলে সন্ন্যাস সংরক্ষণ সহজ হয়ে পড়ে। তার সম্বন্ধে মনকে 
ধিরূপ করতে পারলে, মনের তার প্রাত স্বাভাবিক আকর্ষণ শাঁথল হয়ে পড়ে। 
এই যুক্তি প্রকাশ্যে প্রচার করতেও সন্ন্যাসবাদের আপাতত নেই। তাই মহ উপ- 
নিষদে বলা হয়েছে, 

“যার স্তী আছে তারই ভোগের ইচ্ছা জন্মায়, যার স্ত্রী নেই, তার ত 
ভোগের বিষয় নেই। কাজেই স্ত্রীকে ত্যাগ করলে জগৎকে ত্যাগ করা হয় এবং 
জগৎ ত্যাগ করলেই সুখ হওয়া যায় ।৮৫ 

যাতে মানুষ সুখ পায় তা হতে নিজেকে বাত করা কম্টকর। তার কারণ, 
যা সুখ দেয় তার প্রতি মনের একটা স্বাভাঁবক আকর্ষণ আছে। যা দুঃসাধ্য, 
যা কষ্টকর, তার প্রতিও মানুষের একটা আকর্ষণও থাকে । এই মনোভাবের 
বশবতর্ঁ হয়ে মানুষ কৃচ্ছসাধনের প্রাতি আকৃষ্ট হয়। কৃচ্ছ সাধন এমান কিছ 
দোষের জানস নয়, এবং অনেক ক্ষেত্রে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তা 
প্রয়োজন হয়ে পড়ে। আন্তর্জাতিক খেলোয়াড়রা খেলার প্রস্তুতি হিসাবে অনেক 
কম্ট স্বীকার ক'রে সংযম অভ্যাস করেন। জ্ঞান আহরণের জন্য বৈজ্ঞানিক নানা 
দুর্গম স্থানে গমন ক'রে এবং বিপজ্জনক কাজে হাত 'দয়ে জীবনকে বিপদাপন্ব 
করেন। সেখানে এই দুঃখভোগের একটা অর্থ আছে, তা বিশেষ উদ্দেশ্য 
সাধনে সহায়ক হয়ে সার্থক হয়ে ওঠে । কৃচ্ছসাধন এখানে গৌণ জিনিস। 
কিন্তু সন্ন্যাসবাদীর কৃচ্ছ;সাধনের সার্থকতা কৃচ্ছসাধনের জন্যই, তার সাঁহত 
স্বতন্ত্র উদ্দেশ্য সংযুক্ত নেই। কৃচ্ছ্সাধনই একমাত্র এবং মুখ্য উদ্দেশ্য । 

(৩) যে শ্রেণীর উপনিষদগুল সংখ্যায় সব থেকে ভার তারা পৌরাণিক 
দেবতাপল্থী। পুরাণের যুগের বৈশিষ্ট্য হল পুরাণগুলি একেশ্বরবাদে 
বিশ্বাসী। ঈশ্বর এখানে ভক্ত হতে স্বতন্্। ভাঁক্ত দিয়ে ভগবানকে লাভ হয় 
এবং সর্বাবিষয়ে 'সাদ্ধিলাভ হয়, এই বিশ্বাস হল পৌরাণিক যুগের হিন্দুধর্মের 
বৈশিষ্ট্য। বড়দর্শনের যুগে মুক্তির উপায় হিসাবে জ্ঞানই উৎকৃষ্ট মার্গ বলে 
পারগাঁণত হত। কিন্তু পুরাণের যুগে জ্ঞানমার্গ বাঁজতি হয়ে ভাক্তমার্গ 
প্রতিষ্ঞলাভ করেছিল। 

এই যুগের প্রধান দেবতা হলেন বিষ্ণু এবং মহেশ্বর। সেই কারণেই বোধ 
হয় বেশীসংখ্যক পুরাণ-পল্থী উপনিষদ হয় বৈষ্ণব সম্প্রদায়, না হয় শৈব 
সম্প্রদায়ের মতের পাঁরপোষক। এ ছাড়া ছোট দেবতারাও স্থান পেয়েছেন, 
যেমন রন্ধা, শক্তি, সূর্য ইত্যাদি। এই শ্রেণীর সকল উপনিষদেরই সাধারণ 
নীতি হল দেবতাকে ভাঁক্ত পুরুষার্থ লাভের শ্রেষ্ঠ উপায়। বিপাদ-বিভূতি- 


‘যস্য ম্তী তস্য ভোগেচ্ছা নিঃ্পীকস্য ক ভোগভূঃ ৷ 
স্িয়ং ত্যক্তবা জগৎ ত্যক্তং জগৎ ত্যক্তৰা সুখী ভবেং॥ মহ॥ ৩॥ ৪৮ 


সূচীপত্রে যান 


উপানষদ নির্বাচন ২৫ 


মহানারায়ণ উপনিষদে এই সাধারণ নীতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তা, 
বলে, 
“ভাঁক্ত বিনা ব্ৰহ্মজ্ঞান কখনো লাভ হয় না। সেই জন্য তুমি এই সমস্ত 
পথ বর্জন ক'রে ভাঁক্তর আশ্রয় গ্রহণ কর। ভাক্তানণ্ঠ হও। ভীক্তর দ্বারা 
সমস্ত বিষয়ে 'সাদ্ধলাভ করা যায়।”* 

উপাঁনষদগনির প্রাথামক নির্বাচনের কাজে যে উপায়টি সব থেকে ভাল ফল 
দেবে তাকে আমরা প্রত্বতাত্ক রীতি বলে বর্ণনা করতে পাঁর। এই নাম- 
করণের যথার্থতা উপলান্ধ করতে হলে একট; বিস্তারিত আলোচনার প্রয়োজন 
হয়ে পড়বে। 

প্রত্বতাত্বক এঁতহাসিক তথ্য সংগ্রহ করেন 'বাভন্ন যুগের মানুষের 
উৎপাঁদত ব্যবহার্য দ্রব্যের নীরব সাক্ষ্য হতে । কোনো বিশেষ স্থানে হয়ত কোনো 
বিশেষ যুগের মানুষ একটি বসতি স্থাপন করোছল। তারা কয়েক পুরুষ ধ'রে 
সেখানে বাস করল। তাদের ব্যবহারের জন্য তারা নানা সামগ্রী উৎপাদন করল। 
তার কিছু নষ্ট হয়ে গেল, কিছু বসাতির আশেপাশে ছাড়িয়ে পড়ে রইল। তার 
পর হয় ত তারা লোপ পেল, বা সেই স্থান পরিত্যাগ ক'রে চলে গেল। কাল- 
হ্রমে তার ওপর ধুলা, আবর্জনা, পাতা প্রভৃতির স্তর পড়ে পড়ে তাদের উৎপাদিত 
পণ্যের নিদর্শনগ্ীল চাপা পড়ে গেল। 

কালক্রমে ভিন্ন যুগের আর একদল মানূষ সেই 'ঢাঁপর ওপর বসত স্থাপন 
করল। তারাও কিছুকাল বাস ক'রে তাদের ব্যবহৃত পণ্যের নিদর্শন রেখে চলে 
গেল। নৃতন আস্তরণে তাও আবার ঢেকে গেল। এইভাবে এমনও দেখা যায়, 
'বাভন্ন যুগে আস্তরণ পড়ে পড়ে 'ঢিপ বড় হয়ে ওঠে এবং সেই টিপির তলায় 
বিভিন্ন যুগের মানুষের ব্যবহৃত বস্তুর নিদর্শন বিভিন্ন স্তরে সংরক্ষিত হয়ে 
থাকে। 

দৈবাৎ যদি কোনো প্রস্বতাত্বকের নজরে এমন টিপি পড়ে, তিনি তা 
খড়বার ব্যবস্থা করেন। তার ফলে মাটির বিভিন্ন স্তরের বিভিন্ন যুগের 
মানুষের ব্যবহৃত দ্রব্য আঁবচ্কার হয়। তার ভীত্ততে বাঁভন্ন যুগের মানব- 
সমাজের জাঁবনযাল্রা-প্রণালণী সম্বন্ধে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। ব্যবহৃত 
দ্রব্যের নাম এক হলেও বা তা একশ্রেণীর হলেও তা কোন্‌ যুগের জিনিস, সেটা 
কোন্‌ স্তরে পাওয়া গিয়েছে তা হতে সহজেই নির্ধারণ ক'রে দেওয়া যায়। 

প্রকৃত বৈদিক যুগের উপনিষদ কোনূগ্লি, তা নির্ধারণ করতেও আমরা 
প্রশ্নতাত্ঁকের এই রাত প্রয়োগ করতে পারি। আমরা জানি এই ১১২ খানি 


৬ ভক্ত্যা বিনা ব্রহ্ষজ্ঞানং কদাপি ন জায়তে। তস্মাং ত্বমাঁপ সব্রবোপায়ান্‌ পারত্যজ্য ভাঁক্ত- 
মাশ্রয়। ভাঁক্তানন্ঠো ভব। ভক্ত্যা সব্বাঁসদ্ধবঃ 'সিধ্যাম্ত॥ ন্রিপাদ-বিভাতি-মহানারাষণ ৷ 
উত্তরকাণ্ড ॥ অষ্টম অধ্যায় ॥ 


সূচীপত্রে যান 


২৬ উপাঁনষদের দর্শন 


গ্রন্থের প্রত্যেকটি উপানিষদ নাম ধারণ করে। এখন ভারতীয় দর্শন ও ধর্মের 
ইতিহাসের কোন্‌ স্তরে তাদের কোনাট পাওয়া যায় সে বিষয় নিল্পত্তি হয়ে গেল 
প্রকৃত বৈদিক যুগের উপনিদষগ্যাীলকে বেছে নেওয়া সহজ হয়ে পড়ে। সুতরাং 
আমরা এখানে এই প্রত্বতাত্বক রীতি প্রয়োগ ক'রে দেখতে পারি। তার জন্য 
প্রথম প্রয়োজন ভারতীয় দর্শন এবং ধর্মের ইতিহাসের বিভিন্ন স্তরগলি সম্বন্ধে 
একটি ধারণা ক'রে নেওয়া। আমরা এখন সেই চেস্টা করব। 

দেখা যায় ভারতীয় দর্শন তথা ধর্মের ইতিহাসে চারাঁট মূল স্তর আছে। 
তাদের প্রথমটি হল (১) বেদের স্তর। এখানে কর্মকাণ্ড হতে মানুষের মন 
ক্রমশ জ্ঞানকাণ্ডের প্রত আকৃষ্ট হয়েছে । বহ; বিশ্লিষ্ট দেবতা হতে এক আতি- 
দেবতার ক্রমবিকাশ হয়েছে । (২) দ্বিতীয় স্তরের পারচয় পাই আমরা ব্রাহ্মণের 
শেষ অংশে যেখানে আঁবামশ্র দার্শানক আলোচনাই ধর্মের স্থান নিয়েছে। একে 
পরাবিদ্যা বা র্ক্ষবিদ্যার স্তর বলতে পাঁর। ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান আহরণই এখানে 
একমাত্র আকর্ষণ। (৩) তৃতায স্তরে আমরা পাই ষড়দর্শন বা সূত্রের যুগ। 
এই ছয় দর্শনের যুগে মাক্তই মানুষের পুরষার্থ বলে পাঁরগাঁণত হয়োছিল 
এবং সে বিষয়ে 'সাদ্ধলাভে জ্ঞান-মার্গই উৎকৃষ্ট পথ বলে গৃহীত হয়েছিল। 
এটিকে আমরা ষড্দর্শনের স্তর বলতে পাঁর। (৪) তার পরে আমরা পাই 
পুবাণের স্তব। এখানেই দোঁখ প্রকৃত একেশ্বরবাদ প্রথম প্রাতিষ্ঠালাভ করেছে 
এবং ঈশ্ববে ভাক্ত একমাত্র 'সাদ্ধির পথ বলে গৃহীত হয়েছে। 

ভারতীয় প্রাচীন চিন্তাধারায় এই যে চারটি স্তরের কথা বলা হল, তারা যে 
পরস্পরের সাহত সম্পর্ক-শুন্য তা নয়। তারা পরস্পরের সাঁহত সংযুক্ত এবং 
এও বলা যায় যে তারা একই চিন্তাধারার 'বাভল্ন অংশ। একরকম বলতে গেলে 
এটি একটি ব্রুমবিকাশের ইতিহাস এবং এখানে অতীতের যুগের সাঁহত 
পরবতাঁ যুগের একটি ধারাবাহকতাও সংরাক্ষিত হয়েছে। আমাদের এখন 
কাজ হবে সেই ভ্রমাবকাশের ধারাবাহক ইতিহাসাঁট সংক্ষেপে উদ্ধার করা। 

(১) বেদের সংহিতার যুগেই কি ভাবে কর্মকাণ্ড হতে উপাসকের মন 
জ্ঞানকাণ্ডের প্রাতি আকৃষ্ট হয়োছল সে বিষয়ে প্রথম অধ্যায়ে আমরা ছু 
উল্লেখ করেছি। খগৃবেদ সংহিতার ধর্মগ্রন্থ হিসাবেই প্রথম উৎপান্ত। প্রথম 
অবস্থায দেখ বেদের খাঁষ প্রকৃতির বক্ষে যেখানে কোনো শাঁক্ত বা সৌন্দর্য বা 
মাহাত্মোর বিকাশ লক্ষ্য করেছেন সেখানেই তার ওপর দেবত্ব আরোপ করেছেন। 
এইভাবে অগ্নি এসেছেন যজ্ঞের দেবতা, বায় এসেছেন। অনন্ত আকাশের 
মাহমায় মুন্ধ হয়ে তাকে খাঁষ দ্যোঃ বলে আভবাদন করেছেন। প্রভাতের পূর্ব 
আকাশে রাঙিমা ঢেলে যান মানুষের নয়ন-রঞ্জন করেন তাঁকে উষা নাম 'দিয়ে 
দেবত্বে অধিষ্ঠিত করা হয়েছে। এইভাবে কত দেবতা আবিচ্কৃত হয়েছেন এবং 
তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সংহিতায় স্তুতি রচিত হয়েছে। 

সংহতার মধ্যেই আর এক অবস্থায় দেখি এত দেবতার ছড়াছাঁড় তব 


সূচীপত্রে যান 


উপানষদ নির্বাচন ২৭ 


বেদের খাঁষর মনে হয়েছে যে তাঁরা ত ঠিক বিভন্ন 'বাচ্ছন্ন শাক্তর অধিষ্ঠান 
নন, তাঁরা একই শাঁক্তর 'বাভন্ন প্রকাশ। তাই তান বলেছেন, 'একং বা ইদং 
বিবভূব সব্বম্‌, সেই একই সব কু হয়োছলেন।' তখন এই বহন 
দেবতার মধ্যে এঁক্য প্রাতিষ্ঠার জন্য এক আঁত-দেবতার অন্বেষণ সুরু হয়ে 
গেল। তাঁর কাজ হবে সকল দেবতার কাজের মধ্যে নিয়ম ও শৃঙ্খলা বজায় 
বাখা। এই অবস্থায় এক একটি বিশেষ দেবতার ওপর এই আঁত-দেবত্ব 
আরোপিত হল। শেষে বরুণ নামে দেবতা স্থায়ভাবে আত-দেবত্বের পদে 
অধিষ্ঠিত হলেন। যিনি হবেন আত-দেবতা তাঁর কতকগুলি বিশেষ গুণের 
আঁধকারাঁ হওয়া প্রয়োজন। তাঁর কাজ হবে 'বাঁভন্ন দেবতার কাজের মধ্যে 
সংঘর্ষ এড়িয়ে সামঞ্জস্য স্থাপন, তাঁর কাজ হবে বিশ্বকে ঠিক পথে চালত করা । 
ববুণের মধ্যে সেই গুণগ্াল আবিষ্কৃত হল। খাঁষ বললেন, “সুর্য তাঁর চক্ষু, 
আকাশ তাঁর আচ্ছাদন এবং ঝটকা তাঁর প্রাণবায়।৮* তিনি বললেন, 
“নদী ত তাঁর আদেশেই প্রবাহত হয়।” তিনি আরও বললেন, “সূর্য 
যে কিরণ দেয় এবং চন্দ্র ও তারা তাদের নির্ধারিত কক্ষে চলে, তাঁরই ভয়ে” 
তিনি নিয়মের প্রবর্তক। তাই তাঁকে বলা হল 'ধৃতব্রত'। তান বিশ্বের 
বাভন্ন শাক্তকে শাসনে রাখেন, খতের বা ধর্মের পথে রাখেন! তাই তাঁর নাম 
হল ধর্মস্য গোপ্তা”। খাষ গাইলেন, 

“উষা খতের পথ, সত্যের পথ অনুসরণ করেন, ষেন সে পথকে তিনি পূর্ব 
হতে চেনেন। তিনি সে পথ হতে বিক্ষিপ্ত হন না। সূর্য ধতের পথ অনুসরণ 
করেন ।”১১ 

কিন্তু বেদের খাঁষ এক আত-দেবতার সন্ধান পেয়েই ক্ষান্ত হলেন 
না। খগৃবেদের দশম মণ্ডলে এসে দেখা যায় দেবতার জন্য প্রশস্তি রচনা 
থেকে বিশ্বের মূল তত্ব সম্বন্ধে প্রশ্ন তাঁর মনের দরজায় বেশী ধাক্কা মারছে। 
তাঁর মনে প্রশ্ন উদয় হল, এই বিশ্ব কোথা হতে সৃষ্ট হল? হয়ং বসান্টঃ 
কৃত আ বভূব।' তান তার উত্তরও দিলেন। সে উত্তর নাসদীয় সূক্তে লাঁপ- 
বদ্ধ আছে। প্রথম অধ্যায়ে তার উল্লেখ ইতিপূর্বে করা হয়েছে । তান জানতে 
চাইলেন বিশ্বের রূপ কি রকম। তার উত্তরও মিলল। তিনি উপলান্ধ করলেন 
বিশ্ব একই অব্যক্ত শাক্তর বিকাশ । এক সর্বব্যাপন সত্তা বিশ্বের সকল কিছ: ব্যাপ্ত 
করে আছেন। পুরুষ সূক্তে তার ব্যাখ্যা আছে। তাই তানি বললেন, “এই 


৭ ধ্বগুবেদ ॥ ৮৭ ৫৮॥ ২ 
* ধগৃবেদ | ৭0 ৮৭7২ 
»ধগবেদ॥ ২॥২৮॥৪ 
১০ খগৃবেদ ॥৮॥ ২৫॥২ 
১১ধাগ্বেদ 1১1২৪ 0৮ 


সূচীপত্রে যান 


২৮ উপানষদের দর্শন 


সব িছ্‌ যা আছে, যা হয়েছে এবং যা হবে, সবই সেই পন্রুষ ১২ এই ভাবে 
দেখ সংহতার দশম মণ্ডলে এক-দেবতাবাদ হতে খগৃবেদ সবেশ্বরবাদের 
দরজায় এসে পেশছে গেছে। 

(২) খগৃবেদের সংহিতা অংশে যা হল সুর; ব্রাহ্মণের উপাঁনষদ অংশে তা 
বিকাশ লাভ ক'রে সম্পূর্ণ একটি দার্শীনক তত্ত্বের রুপ নিল। তাকে দর্শনের 
'অদ্বৈতবাদ", কারণ তা বিশ্বের সকল বস্তুর একত্ব প্রচার করে। তা যে তত্বাট 
বিশেষ ক'রে প্রচার করতে চেষ্টা করেছে, তা বলে আপাতদষ্টতে যে "বিশ্ব 
বহু ও নানা দ্বারা খাঁন্ডত মনে হয়, তা বভক্ত নয়, তা 'বাঁচ্ছন্ন বহু বস্তুর 
সমাবেশ নয়, তা একই আঁবভক্ত শাক্তর প্রকাশ, তার মধ্যে একত্বের যোগসূত্র 
সর্বত্র বিরাজমান। এই ভাবে খগ্‌বেদের দশম মণ্ডলে যান ছিলেন বিরাট 
পুরুষ, তিনি ব্রাহ্মণের শেষ অংশ উপানিষদে পরিণত হয়েছেন ব্রন্মেতে। তাঁর 
আরও একটি নাম দেওয়া হয়েছে, তা হল ভূমা। উভয়েরই ব্যংপাত্তগত অর্থ 
এক। দিক রাজ পর 1 SES WN 0 Mi at 
তান ব্রন্দ। ভূমারও অর্থ এক-ই। 

বৈদিক যুগের খাঁষ তাই নৃতন সুরে গাইলেন, বিশ্বের সব কিছুই ব্রহ্ম, 
রন্মের বাহরে কিছুই নেই। খাঁষ বললেন, “জগতে যা কিছু আছে সমস্তই 
ঈশ্বর দ্বারা আচ্ছাদিত।”১ তিনি বললেন, “এই সমস্ত কিছুই হল রঙ্গ, 
তার মধ্যেই তাদের জন্ম, পরিবর্ধন ও বিলয়।”১৪ তিনি উপলান্ধ করলেন, 
“মানুষে যান আছেন, আর ওই আঁদত্যে যন আছেন, তাঁরা একই”১* তাই 
তিনি সেই সর্বব্যাপী দেবতাকে প্রণাঁত নিবেদন ক'রে গাইলেন, 

“যে দেব অগ্নিতে, যিনি জলে, যান সমস্ত ভবনের মধ্যে প্রবেশ করেছেন, 
যান ওষাঁধ ও বনস্পাঁততে আছেন, সেই দেবতাকে নমস্কার ৷” 

এইভাবে দেখা যায় ব্রাহ্মণের অংশ হিসাবে যে উপনিষদগুল গড়ে 
উঠেছিল তাদের মধ্যে সবেশ্বিরবাদ পূর্ণরূপে প্রাতিষ্ঠিত হয়েছে। 


১২ পুরুষ এবেদং সব্্বং যৎ ভূতং যচ্চ ভব্যম্‌॥ 
খগবেদ ॥ ১০ ॥ ৯০১ 
১৪ ঈশাবাস্যামদং সব্্বং যং িংচ জগত্যাং জগৎ ॥ ঈশ | ১ 
১৪ সব্বং খাঁণ্বদং ব্ৰহ্ম তজ্জলানীত ॥ 
ছান্দোগ্য ॥ ৪॥ ৩॥ ১॥ 
৯৫ যশ্চাসৌ পৃরুষে। যশ্চাসাবাদত্যে। স একঃ॥ 
তোৌত্তরীয় ॥ ২ ॥ ২৮ 
১৬ যো দেবোহগ্নৌ যোহপ্স্‌ যো 
বশ্বং ভুবনমাববেশ য ওষধাঁষু 
যো বনস্পাতষু তস্মৈ দেবায় নমো নমঃ ॥ 
শ্বেতাম্বতর ॥ ২ ॥ ১৭ 


সূচীপত্রে যান 


উপনিষদ নির্বাচন ২৯ 


(৩) ভারতীয় চিন্তাধারার তৃতীয় স্তরে আমরা পাই | 
এ TEE SET EEF ie HF এই 
যুগে জন্মান্তরবাদ একটি সর্ববাদিসম্মত দৃঢ় বিশ্বাসরূপে পারণত হয়েছে। 
উপ'নিষদের যুগে পরজন্ম সম্বন্ধে জিজ্ঞাসা আছে, নানা কল্পনাও আছে, কিন্ত 
পরজন্মবাদ সম্পূর্ণ বকাশ লাভ করে নি। এই ষড়্‌দর্শনের যুগেই প্রথম তা 
সর্ববাদস্বীকৃত তত্ব হিসাবে গৃহীত হয়েছে। এমন কি বোদ্ধ ও জৈন 
সম্প্রদায়ও তা স্বীকার ক'রে নেয়। সেই কারণে এই যুগে মানুষের নিকট 
প্রজন্ম হতে মুক্তলাভের উপায়ই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়য়েছে। ষড়দর্শন 
সেই উপায়ই খজেছে। তবে তারা সকলেই একই দা্টিভাঙ্গ বা লক্ষ্য দ্বারা 
অনপ্রাণত। তারা বলে, পরজন্ম-বন্ধন হতে মুক্তিই হল মানুষের পঢরুষার্থ 
এবং তা লাভের উপায় হল জ্ঞান-মার্গ। পরমতত্ত্ব সম্বন্ধে জ্তানলাভই তাদের 
মতে মুক্তির একমাত্র পথ । 

উপনিষদের যুগে কিন্তু এ প্রশ্ন দেখা দেয় নি। পরজন্ম আছে ‘কনা সে 
বিষয়ে নিশ্চিত মীমাংসা না হলে ত এ প্রশ্ন উঠতে পারে না। উপাঁনষদের 
যুগে মানুষ পরমতত্ত্র সম্বন্ধে জ্ঞানের প্রাত আকৃষ্ট হয়োছল মুক্ত সাধনের 
উদ্দেশ্যে নয়, তার কৌতুহল-বৃত্ত চারতার্থ করবার 'নামত্ত। কৌতুহল 
চরিতার্থ হলে, তা হতেই একটা আনন্দ মিলত এবং সেই আনন্দই তাদের 
আকর্ষণের কারণ। উপাঁনষদের যুগে তত্ৃজ্ঞান সম্বন্ধে আলোচনা এমন 
আকর্ষণের বস্তু ছিল যে তাকে চিত্তবনোদনের উপায় বলে গ্রহণ করা হয়েছিল৷ 
বিপুল এশ্বর্য এবং অফুরন্ত ইন্দ্রিয় ভোগের লোভ বর্জন ক'রেও সেকালের 
মানুষ পরাবদ্যায় আকৃষ্ট হত। এই দিক দিয়ে উপনিষদের যুগ এবং ষড়্‌ 
দর্শনের যুগের একটি মৌলিক দংম্টিভাঙ্গর পার্থক্য লক্ষ্য করা যায়। 

আমাদের দেশের ষড়ূদর্শনের সাহত সকলেই অল্পাবস্তর পরিচিত। এদের 
মধ্যে আবার দুটি দুটিতে এমন ঘনিষ্ট সম্পর্ক যে আলোচনার সুবিধার জন্য 
তাদের তিনটি জোড়ায় ভাগ ক'রে নেওয়া যায়। প্রথম জুটি সাংখ্য ও যোগকে 
নিয়ে, দ্বিতীয় জুটি ন্যায় ও বৈশোষককে নিয়ে, তৃতীয় জুটি পূর্বমনীমাংসা 
ও উত্তর-মীমাংসা নিয়ে। এইভাবে তাদের মধ্যে আমরা নাট 'বাভন্ন 
দার্শনিক তত্ব পাই। আমাদের বর্তমান আলোচনা সম্পর্কে এই তত্বগুলির 
বিস্তারিত বিবরণ দেবার প্রয়োজন হবে না। সংক্ষেপে তাদের বিষয়বস্তু সম্বন্ধে 
একাঁট ধারণা ক'রে নিলেই চলবে। 

সাংখ্য ও যোগ সমগ্র বিশ্বের ব্যাখ্যা করে কয়েকাট তত্ত্বের সাহায্যে। এই 
যুগ্ম দর্শনের মতে বিশ্বের উপাদান একট নয়, বহু! তাদের "ভাত্ত হল দুটি 
মূল স্বতন্ত্র বস্তু; একটি প্রকৃতি ও অন্যটি পুরুষ । সত্ব, তমঃ ও রজঃ গুণের 
সাম্যাবস্থায় প্রকীতি ও পুরুষ বিচ্ছিল্ল। এই অবস্থায় ইন্দরয়গ্রাহ্য দৃশ্যমান বিশ্ব 
অদৃশ্য থাকে। সাম্যাবস্থা নষ্ট হলেই প্রকৃতি হতে ‘মহৎ’ এর উৎপত্তি হয়। 


সূচীপত্রে যান 


৩০ উপানষদের দর্শন 


এই ‘মহৎ’ জ্ঞানও বুদ্ধির সম-স্থানীয়। তা হতে আসে, ‘অহংকার’ বা ব্যাক্তিত্ব- 
বোধ। এই অহংকারকে ভিত্তি করেই একাদশ ইন্দ্রিয়ের উৎপাত্ত। অপর পক্ষে 
ইন্ড্িয়গ্রাহ্য বস্তুর 'ভাত্ত হিসাবে আসে ‘পণ্য তন্মান্'। এই 'পণ্চ তন্মান্র' হতে 
পণ্চভুতের উৎপাত্ত। এইভাবে আমরা পশচশাঁট মৌলিক পদার্থ পেলাম। 
তারাই বিশ্বের উপাদান। তাদের নিয়েই বিশ্ব গাঁঠত। 

এই পর্যন্ত উভয় দর্শন এক পথে চলেছে । তার ওপর যোগদর্শন কিছু 
অতিরিক্ত তত্ব সংযুক্ত করেছে। সেই অঁতাঁরক্ত তত্ত্বই তাকে সাংখ্য হতে 
বাশম্ট করে। ‘পুরুষের’ সাহত “বৃদ্ধির সাধারণ অবস্থায় সংযোগ হবার 
ফলেই দৃশ/মান জগতের অনুভুতি জাগে । পুরুষকে ব্যাদ্ধ হতে 'বাচ্ছন্ন 
করতে পারলে এই অনূভূতর বিলোপ হয়। এই উদ্দেশ্য সাধনের জনা 
'যোগের' ব্যবস্থা। 'যোগ' চিত্তবাত্ত নিরোধ করে দ্রম্টা বা পুরুষকে বদ্ধ হতে 
বচ্ছি্ন ক'রে স্বরূপে ফিরিয়ে আনে । এইখানেই যোগের সার্থকতা । 

যোগের আর একটি বোঁশম্টের সাহত আমাদের পরিচয়ের প্রয়োজন আছে। 
সাংখ্য দর্শনের পণচশটি পদার্থের সহিত যোগদর্শন আর একটি পদার্থ যুক্ত 
করেছে। ইনি হলেন 'ঈশ্বর'। ইনি সাধারণ একেশ্বরবাদের ঈশ্বরের মত 
সর্বশাক্তমান নন। এ'র ক্ষমতা অনেকখানি সংকুচিত। বহু ‘পুরুষের’ মধ্যে 
তিনিও একটি 'পুরুষ'। তবে তান বিশিষ্ট । তিনি নিরতিশয় সর্কজ্ঞস্বরূপ। 
যা ধারণা করা যায় না, এত পরিমাণ জ্ঞান-শক্তি তাঁর বর্তমান। তাঁর আরও 
কিছু বৈশিষ্ট্য আছে। সাধারণ পুরুষ সুখ দুঃখ বোধ, কর্ম ফল ভোগ প্রভাতি 
হতে নিস্তার পায় না। কিন্তু ঈশ্বর এই সকল উপদ্রব হতে মুক্ত। তান 
আঁবদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, ভয় প্রভাতি ক্লেশ হতে মুক্ত, তিনি কর্ম হতে 
নবৃত্ত, কর্মফল হতে মুক্ত এবং তামস কর্তৃক অস্পষ্ট । এই ঈশ্বরের দৃশ্যমান 
জগতেব উৎপাদনে কোনো কর্তব্য আছে বলে উল্লেখ নেই। তবে ঈশ্বর 
প্রাণধানের ফলে সমাঁধলাভ সহজ হয় এইরূপ উক্তি আছে। এইসব দেখে 
মনে হয় যোগের ঈশ্বর নিজ মাহমায় সম্পূর্ণর্পে প্রাতিষ্ঠত হন নি। বিশ্বের 
উৎপাদনের ব্যাখ্যায় বহু উপাদানকে স্বীকার করা হয়েছে। তাদেরই মধ্যে এক 
কোণে ঈশ্বর যেন অনাদরে পড়ে রয়েছেন। ঈশ্বরের আস্তত্ব মানা হয়েছে, কিন্তু 
ঈশ্ববের বিভূত্ব তখনো পাঁরস্ফুট হয় 'ন। 

পরবতর্ঁ জুটিতে আমরা পাই বৈশোষক ও ন্যায় দর্শন। এদের দার্শীনক 
মত একই। তা যে তত্ত্ব প্রচার করে, তা বলে যে বিশ্ব বহ; বিচ্ছিন্ন ও বিশ্শিম্ট 
উপাদান নিয়ে গঠিত। সংখ্যাতীত কণা বা অণু হল বিশ্বের মৌলিক উপাদান। 
পাশ্চাত্য দর্শনের কণাবাদের সাঁহত তার মোটামুটি সাদৃশ্য আছে। বৈশোষক 
দর্শন হতে ন্যায়দর্শনকে যা পৃথক্‌ করে তা হল তার ন্যায়শাস্ত্রের বিবর্ধন। 
নির্ভুলভাবে কি করে চিন্তা করা যায় তাই হল এর বিষয়বস্তু । 

তৃতীয় জুট হল পূর্ব-মীমাংসা ও উত্তর-মশমাংসা ৷ উভয়েরই বেদের সঙ্গে 


সূচীপত্রে যান 


উপনিষদ নির্বাচন ৩৯ 


ঘনিষ্ঠ সংযোগ । পূর্বে উল্লেখ করা হয়েছে যে বেদের দুটি মূল অংশ আছে, 
সংহিতা ও ব্রাহ্মণ। আরও উল্লেখ করা হয়েছে যে সংাহতায় আমরা পাই 
কর্মকাণ্ড, অর্থাৎ যজ্ঞে যে স্তোন্ন আবৃত্তি করা হবে বা গাইতে হবে তাই। 
পূর্বমীমাংসার সম্পর্ক এই কর্মকাণ্ডের সাহত। তা মন্দ্রের আধ্যাত্মিক তত্ত্বের 
ব্যাখ্যাকে বিষয়বস্তু করেছে। অপর পক্ষে উত্তর-মীমাংসার বিশেষ সম্পর্ক 
ৰৰাহ্মণের শেষের অংশ বা উপানষদের সহিত, অর্থাৎ জ্ঞানকান্ডের সাহত। 
তার বিষয়বস্তু হল বৈদিক যুগে রচিত উপানিষদের দর্শন। তাই হল বদরায়ণের 
হ্মসূত্র। তার বিষয় ইতিমধ্যে আমরা 'কছ আলোচনা করোছ। 

এই ছয়টি দর্শনের একট সাধারণ বৌশম্ট্যের কথা আমাদের মনে রাখা 
প্রয়োজন হবে। তাদের কেউ বিশ্বের মূল উপাদান সম্বন্ধে বহুবাদে বিশ্বাসী, 
কেউ সবেশ্বিরবাদে বিশ্বাসী । একটি ক্ষেত্রে মাত্র তার ব্যাতন্রম হয়েছে। কেবল 
যোগদর্শনে ঈশ্বরের আস্তত্ব স্বীকার হয়েছে। কিন্তু সেই ঈশ্বরও পূর্ণ 
মহিমায় প্রাতিজ্ঠিত একেশ্বরবাদের ঈশ্বর নন। এখানে যেন ঈশ্বরকে স্বীকারের 
একটা আকুতি আছে, কিন্তু পূর্ণ মাহমায় তাঁর স্বীকাতি নেই। 

(৪) ভারতীয় চিন্তাধারার চতুর্থ স্তরেই প্রথম দেখ একেশ্বরবাদ সম্পূর্ণ 
স্বীকৃতি লাভ করেছে । এখানে ঈশ্বর সর্বশক্তিমান, তান বিশ্বের নিয়ন্তা, কিন্তু 
তিনি ভক্ত হতে বিভিন্ন । তিনি তাঁর সৃষ্টি হতে দরে, স্বর্গে বাস করেন। 
ভক্তিদ্বারা তাঁর সহিত ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা যায় এবং তাঁর কৃপালাভ 
হলে সালোক্য সম্ভব। ঈশ্বর এখানে নানারূপে কল্পিত হয়েছেন, তবে তাঁর 
প্রধান দুটি রূপ হল শিব ও 'ঁবষ্ণু। বিভিন্ন পুরাণ নিজ নিজ দেবতার মহিমা 
বর্ণনা করে। পুরাণের মধ্যেই একেশ্বরবাদ পূর্ণ মাহমায় প্রাতিষ্ঠিত। ভক্তই 
এখানে িদ্ধিলাভের একমাত্র পথ বলে 'নার্দন্ট হয়েছে। এই হল পৌরাণিক 
হিন্দুধর্মের বোৌশষ্ট্য। 

রাহ্মণের যুগের সর্ব-ব্হ্মবাদের পর কেমন ক'রে পৌরাণিক যুগের 
একেশ্বরবাদ প্রাতিষ্ঠালাভ করল আমরা ঠিক জানি না। কিন্তু কতকগুলি তথ্য 
পাওয়া যায় যার 'ভীত্ততে আমরা খানিকটা অনুমান করতে পারি। সে 
অনুমান সম্ভবত সত্যের কাছাকাছি যাবে। এই বৈপ্লবিক পাঁরবর্তনের সঙ্গে 
বৌদ্ধ ধর্মের যেন ঘনিষ্ঠ যোগ আছে মনে হয়। হিন্দুধর্ম ও বৌদ্ধ ধর্ম যেন 
এইখানে এসে পরস্পরের আঁত নিকটবর্তী হয়েছে । একাঁদকে আমরা দোখ 
যে বৈদিক যুগের উপনিষদের সবেশ্বরবাদের স্থান নিয়েছে পৌরাণিক হিন্দু 
ধর্মের বিগ্রহ উপাসনা । উপানিষদের জ্ঞান-মার্গ পাঁরত্যাগ ক'রে হিন্দুর মন 
বিগ্রহের পূজায় আকৃষ্ট হয়েছে। অপর পক্ষে আমরা দেখ ভগবান বুদ্ধ যে 
ধর্ম প্রচার করোছিলেন তা পাঁরত্যাগ ক'রে তাঁর মৃর্তিকে মন্দিরে প্রাতিম্ঠিত 
ক'রে তাঁর পৃজায় বৌদ্ধদের মন আকৃষ্ট হয়েছে। ভগবান বৃদ্ধ প্রচারিত ধর্মে 
পূজার কোনো অবকাশ ছিল না। এক উচ্চ আদর্শের নোৌতিক আচরণই সেখানে 


সূচীপত্রে যান 


৩২ উপানিষদের দর্শন 


ধর্মের স্থান গ্রহণ করোছল। এই বিপর্যয়ের ইতিহাস বড় বস্ময়কর। এখন 
তার সংক্ষিপ্ত আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। 

ভগবান বুদ্ধের রাজকুলে জন্ম হয়েছিল। রাজকুমারের ভাগ্যে যা কিছ; 
সুখ, যা কিছু এশ্বর্য সম্ভব, সবই তাঁর আয়ত্ত ছিল। রমণীয় প্রাসাদ, বিচিন্ 
ভোগের বস্তু, পাঁরজন, দাসদাসা, সুন্দরী স্ত্রী-সবই তাঁর ছিল। ভাঁবষ্যং 
‘ছল রাজ্াপ্রাপ্তর সম্ভাবনায় উজ্জ্বল। তার পর পত্নীর কোলে এসেঁছল 
তনয়। ব্যাক্তগত জীবনে সুখের জন্য যা কিছ প্রয়োজন, সবই যেন ভাগ্য 
ভিন্ন ভিন্ন ক'রে সংগ্রহ ক'রে এনে, তাঁর জীবনের পাত্রাট ভরে 'দিয়েছিল। 
তবু সেই পাঁরপূর্ণ সুখের ইঙ্গিতে পর্ণ পান্রাট তানি প্রত্যাখ্যান করোছিলেন। 

কেন? নিজে ত তান জীবনে কোনো আঘাত পান নি। গ্নেহশীল পতা 
তাঁর কোমল মনকে বেদনার আঘাত হতে রক্ষা করবার জন্য কত না যত্ন 
নিয়োছলেন। তব; সংসার তাঁকে ধরে রাখতে পারল না, তিনি গৃহত্যাগ 
হলেন। এই সংকল্প নিয়ে তিনি গৃহত্যাগী হলেন যে মানুষের জীবনের 
যত দুঃখ যত তাপ, তাকে তিনি নির্বাপিত করবেন। সংসারের বক্ষে মানুষের 
জাবন যেন দুঃখের ক্লাড়নক। তার ব্যাধ আছে, তার জরা আছে, তার মৃতু 
আছে, সর্বোপাঁর আছে দুঃখের অহরহ কষাঘাত। সকল মানুষের দুঃখ দূর 
করতে তিনি সংসারত্যাগী হলেন, তান নিজে দুঃখের ব্রত গ্রহণ করলেন। 
এত করুণা ছিল তাঁর হদয়ে। তাই ত সেকালের মানুষ তাঁকে নাম দিয়েছিল 
পরম কারুণিক মহার্ষ। 

সংসার তাগ ক'রে তান কৃচ্ছুসাধনে তৎপর হলেন। দীর্ঘ ছয় বংসর 
আত্মনিগ্রহের ফলে তাঁর দেহ এত নিস্তেজ হয়ে গেল যে চিন্তা করবার ক্ষমতা 
পর্যন্ত তিনি হারাতে বসলেন। তান তখন হৃদয়ঙ্গম করলেন যে এ পথ ঠিক 
পথ নয়। মনের আশ্রয় দেহ। দেহ ক্ষীণ হলে, দেহ দুর্বল হলে, মনও তার 
কর্মক্ষমতা হারায়। মন যাঁদ কাজ করবার ক্ষমতা না রাখে, তা হলে তিনি কি 
দিয়ে তাঁর সংকল্প পালন করবেন? তখন সুজাতা এলেন তাঁর সেবা করতে। 
তাঁর প্রদত্ত পায়সান্ন তানি আগ্রহ সহকারে গ্রহণ করলেন, শরীরের হত শাক্ত 
উদ্ধারের জন্য। সুস্থ দেহের সঙ্গে সবল মন পেয়ে তান সুরু করলেন দণর্ঘ 
সাধনা, মানুষকে দুঃখ হতে পাঁরন্রাণের সাধনা । বহু সাধনা, বহু চিন্তার পর 
একাঁদন এক পুণ্যমূহূর্তে এক বটবৃক্ষের তলে বসে তান সেই পরাজ্ঞানের 
অধিকারী হলেন, যা তাঁকে মানুষের দুঃখ হতে মাঁক্তর পথের সন্ধান এনে 
দিল। তান তখন ব্দ্ধত্ব পেলেন। 

বুদ্ধত্ব প্রাপ্তির পর বারাণসতে তিনি প্রথম যে বাণ” প্রচার করোছলেন তা 
কৃচ্ছ“সাধনের ফলে যে গভীর সত্য উপলান্ধ করোছিলেন তাই। "তান জেনে- 
ছিলেন শরীর-নিগ্রহ কখনো ধর্মের অঙ্গ হতে পারে না। তান তাই 
বলোছিলেন, 


সূচীপত্রে যান 


উপানিষদ নির্বাচন ৩৩ 


“শরীরকে সুস্থ রাখা মানুষের কর্তব্য, কারণ অন্যথায় আমরা জ্ঞানের 
প্রদীপকে উজ্জব্ল রাখতে পারব না এবং আমাদের মনকে সতেজ ও নির্মল 
রাখতে পারব না।”১? 

তখনকার প্রচলিত ধর্ম হতে এ উপদেশ এতই স্বতন্ত্র যে তাঁর অনুগামী 
শিষ্যের দল লজ্জায় এবং ঘৃণায় তাঁকে বর্জন করল। কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে 
পারল না। তিনি তাঁর বাণ! প্রচার ক'রে চললেন। 

সেদিন ভারতের ধর্মজীবনে বড় অনাচার ঢুকেছিল। পরম শক্তির প্রতি 
শ্রদ্ধা নিবেদনের আকুতিই ধর্মের মূল। বোদক যুগের আড়ম্বরাবহণন সরল 
যজ্ঞানুজ্ঠানের প্রথা সোদন লোপ পেয়োছল। উপাঁনষদের যুগের মানুষ 
সর্বব্হ্ষবাদের অঞ্জন চোখে মেখে বিশ্বকে 'আনন্দর্পমমৃতং যাঁদ্বভাঁতি' বলে 
উপলব্ধি করেছিল। তার দিশাও সেকালের মানুষ হারিয়ে বসেছিল। নিষ্ঠুর 
পশুহত্যাকে অঙ্গ করে আচার ও অনুষ্ঠানের দিকটাই সেদিন বড় হয়ে 
উঠোছিল। 'হংসা মানুষের মনকে আধকার ক'রে বসোছল। হিংসা, দ্বেষ 
প্রভৃতি নানা নীচতা মানুষের মনকে অতৃপ্ত করে তুলেছিল। শুধু স্থল 
বিষয়ের আসীক্ত মানুষের মনকে তৃপ্তি দিতে পারে নি। রবীন্দ্রনাথের রচনায় 
তার সুন্দর বর্ণনা পাই : 

তাপ দহন দীপ্ত, 
বিষয়-বিষ-বিকার-জীর্ণ, 
খিন্ন অপারিতৃপ্ত ।”৯, 

তাই ভগবান বুদ্ধ সে দন যে বাণ? প্রচার করোছিলেন তা তৃষ্ণার্ত মানুষের 
কাছে তৃষ্ণার জলের মতই মধুর হয়ে উঠোছল আর্ত নরনারীর কাছে। অশান্ত 
বাণী। তাঁর পলাতক শিষ্যরাও মুগ্ধ হয়ে শ্রদ্ধানত হৃদয়ে আবার তাঁর অনুবতাঁ 
হয়োছল। 

ভগবান বৃদ্ধ যা বলতেন তা সেকালের সাধারণ মানুষের ব্যবহৃত পাল 
ভাষায়, কারণ তাঁর উপদেশ তিনি মাষ্টমেয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ 
রাখতে চান নি। তাই তাঁর রচিত কোনো গ্রন্থ পাওয়া যায় না। তাঁর 
তিরোধানের পর তাঁর প্রধান শিষ্যসম্প্রদায় তাঁর প্রচারিত বাণী সংগ্রহ ক'রে 
লাঁপবদ্ধ করেন। সেই জন্যই তাঁর বাণীর আস্বাদ পরবতর্ঁ যুগের মানুষের 
পাবার সুযোগ হয়েছিল । যে গ্রন্থে তা 'লাপিবদ্ধ হয়েছিল তার নাম “ত্রাপটক’। 


৯৭ অশ্বঘোষ_বুদ্ধচারত 
খু 
১ ব্রহ্মসঙ্গীত_৮২৫6 


৩ 


সূচীপত্রে যান 


৩৪ উপনিষদের দর্শন 


দশর্ঘকাল ধরে এই ভ্রিপিটকে লাঁপবদ্ধ উপদেশ ও নিয়মাদ পালনই ছিল 
বৌদ্ধধর্মের অঙ্গ। এ ধর্মে পূজা করবার কোনো দেবতা ছিলেন না, কারণ 
ভগবান বৃদ্ধের প্রচারিত বাণীতে দেবতা স্থান পান ন। ফলে যাগ, যজ্ঞ, 
উপাসনা, আচারানষ্ঠান প্রভাঁতও সে ধর্ম হতে নিবাঁসত হয়োছল। এরুপ 
ধর্ম পৃথবীতে পূর্বে বা পরে প্রচারিত হয় নি। তাই তার এই 'বাঁশষ্টতা 
সম্বন্ধে একটু আলোচনার প্রয়োজন। 

ভগবান বুদ্ধের দার্শনিক মত যেমন দুরূহ তেমনি অনন্যসাধারণ। সক্ষ 
বিশ্লেষণমূলক বিচারে তান বাাদ্ধশীক্তর পরাকান্ঠা দেখিয়েছেন। তান 
গতানুগতিক পথ ধরে চলেন নি। স্বাধীন অবাধ চিন্তাশক্তির সাহায্যে যে 
সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন তাই গ্রহণ করেছেন। দৃশ্যমান জগতের 
উপলান্ধর জন্য একদিকে দরকার জ্ঞাতার, অন্যাদকে জ্ঞেয় বস্তুর । জ্ঞাতা ও 
জ্ৰেয়ের পরস্পরের সংযোগের ভিত্তিতে ইন্দ্রিয়গোচর বিশ্ব গড়ে ওঠে । ভগবান 
বুদ্ধ দৃশ্যমান জগতের ব্যাখ্যায় জ্ঞাতার আস্তত্বের প্রয়োজন বোধ করেন ন। 
জ্ঞান আছে 'কন্তু জ্ঞাতা নেই, অনুভূঁত-পরম্পরা আছে, কিন্তু অনুভূতিকে গ্রহণ 
করতে আত্মা নেই, এই তাঁর মত। সেই কারণে তাঁর দার্শনিক মতকে নৈরাত্ম- 
বাদ বলে। 

তখনকার সাধারণ মানুষের মনকে এই দুর্হ অসাধারণ দর্শন মুগ্ধ করে 
নি, কারণ তা তাদের বোধশাক্তর অগোচর। ভগবান বুদ্ধ তা জানতেন। তিনি 
একবার একমুঠো গাছের পাতা হাতে ভরে নিয়ে শিষ্যদের বলেছিলেন, 

“তোমরা বল ত, যে কাট গাছের পাতা এই মুঠোয় ভরেছি, তার বেশী কি 
তাদের পাতার পধাজ নেই?” 

উত্তরে তারা বলেছিল যে মুঠোর মধ্যে যে কটি পাতা স্থান পেয়েছে তারা 
ত গাছের অগাঁণত পাতার মাত্র কয়েকটি: গাছের পাতার ভাণ্ডার গণনা ক'রে 
শেষ করা যায় না। 

তান তারপর বলেছিলেন, তিনিও বুদ্ধত্ব লাভ ক'রে যে জ্ঞানের অধিকারী 
হয়েছেন, তা অনন্ত । তার সমগ্র ভাণ্ডার সাধারণ মানুষের নিকট উজাড় ক'রে 
দিয়ে কোনো লাভ নেই, যেটুকু তাদের কাজে লাগবে, সেটুকুই তান তাদের 
উপহার দেবেন। 

সেই উপহার হল তাঁর ‘আর্য্য অষ্টাঙ্গিক মার্গ'। দেবতার উপাসনার 
পাঁরিবর্তে তান এক নৌতিক জীবনের অনুশাসন স্থাপন ক'রে গিয়েছিলেন। 
কারণ, তান বুঝোঁছলেন এই আদর্শের নৈতিক জাবনই তাঁর অনুগামী 
মানুষকে দুঃখ হতে পরিত্রাণের ক্ষমতা রাখে । তার বিস্তারিত ব্যাখ্যার এখানে 
প্রয়োজন নেই। এখানে এইটুকু বললেই যথেষ্ট হবে যে এই মার্গের আদর্শ 
হল এক উন্নত, শান্ত, সত্য ও ন্যায়ের উপর প্রাতাষ্ঠত নৌতক আদর্শ। সর্ব- 
জীবের প্রত বুকভরা প্রণীত গনয়ে, বিশ্বজনীন কমে আতআানয়োগ হল সেই 


সূচীপত্রে যান 


উপনিষদ 'িনর্বাচন ৩৫ 


আদর্শের মর্মবাণী। তার মূল শিক্ষা হল আত্মসংযম, আঁহংসা ও সার্বজনীন 
কল্যাণসাধন। 

এই সহজ, সুন্দর, নির্মল নোৌতিক আদর্শ যে সে কালের মানুষকে মু্ধ 
করেছিল, তাতে আশ্চর্য্য হবার ছু নেই। বিষয় বিষে জর্জারত মানুষের 
মন সোঁদন এই নৃতন নির্দেশের মধ্যে শান্তর ও তৃপ্তির পথের সন্ধান পেয়ে- 
ছিল৷ শিষ্যরা দেশময় বহার প্রাতিজ্ঞা করল। রাজা ভোগের পথ ত্যাগ ক'রে 
সন্ন্যাসী হল। তিনি যে বাণ! প্রচার করোছিলেন, দেশের নানা স্থানে প্রস্তরের 
বক্ষে খোদিত ক'রে তাকে স্থায়ী রূপ দিলেন এক সম্রাট। সাহত্য-সেবীরাও 
পশ্চাদপদ রইলেন না। তাঁর রোমাণ্টকর জীবনকে অবলম্বন করে বৃদ্ধ 
সাহাত্যিকরা নানা গল্প রচনা করলেন। তাদের তাই নাম হল থোঁর 
গাথা'। 

কিন্তু একাদিন এমন এল যখন তাঁর ভক্তেরা তাঁর প্রচারিত ধর্ম পালন বা 
তাঁর জীবন আলোচনায় তৃপ্ত পেল না। তারা চাইল বাস্তব আকারে তাঁকে 
শ্রদ্ধা জানাতে । 'যাঁন পরম কারাঁণক, যান মহার্, যান রাজার কুমার হয়েও 
বিশ্ববাসীর দুঃখ নিবারণের জন্য সর্বত্যাগণী, তিনি ত মানুষ নন, তিনি দেবতা । 
তাই তাঁকে দেবত্বের আসনে আঁধান্ঠিত ক'রে আরম্ভ ছল তাঁর পূজা অর্চ্চনা। 
দেবতা-বিহীন ধর্মে আবার দেবতা প্রাতিত্ঠত হলেন। অশ্বঘোষ “ব্‌দ্ধচারত’ 
লিখে তাঁর দেবত্বের মহিমা প্রচার করলেন। পূর্বে ষে ধর্ম প্রচলিত ছিল তার 
নাম দেওয়া হল হশীনযান'। কারণ, যা ভগবান বৃদ্ধকে দেবতা বলে পূজা 
করতে শিখাল না, তা নিকৃষ্ট মার্গ বোক। আর যে নূতন ধর্ম তাঁকে সোজা- 
সুজ দেবতা বলে পূজা করতে শিক্ষা দিল, তার নাম হল তাই 'মহাযান। 

তখন ভারতের মানুষ নূতন ক'রে তাঁকে নিয়ে মাতল। নির্মিত হল 
মন্দির দেশের নানা স্ছানে। স্থাপিত হল সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি তার মাঝ- 
খানে। মহাসমারোহ সহকারে বুদ্ধের উপাসনা প্রবর্তিত হল। ভাস্কর ঢেলে 
দিলেন তাঁর সকল নৈপুণ্য তাঁর মূর্তিকে পাথরে খোদিত করতে । সাহিত্যিক 
এলেন তাঁকে নূতন ক'রে অর্ঘ্য দিতে নূতন সাহিত্য রচনা ক'রে । এবার পাল 
ভাষায় নয়, সংস্কৃত ভাষায় গ্রন্থ রচিত হল। অশ্বঘোষ লিখলেন 'বৃদ্ধচরিত'। 
'ললিত বিস্তরে" তার জীবনী আলোকিত হল। তাঁকে অবলম্বন ক'রে নানা 
গল্প রাচত হল “অবদানশতকে"। আরও গলপ এল গাথা সংগ্রহে । শুধু 
একটি জন্মের একটি জীবন আলোচনা ক'রে ভক্তের তৃপ্তি নেই। তাই 
পূর্ববর্তী নানা জন্মের কথা লিখিত হল 'জাতক মালায়”। ভাস্কর এসে 
স্তুপের তোরণে সেই জাতকের গল্প প্রস্তরে খোদিত করল। 

এইভাবে বোদ্ধধর্মের মধ্যেই একটি অন্তার্বপ্লবের দম্টাম্ত আমরা পাই। 
সময়াঁট ঠিক 'হন্দু ষড়্‌দর্শনের পরবর্তী যুগ। তাই 'বশেষ সন্দেহ করবার 
কারণ আছে যে বোদ্ধ মহাযান ধর্মের সংস্পর্শে এসেই সম্ভবত পৌরাণিক হিন্দু 


সূচীপত্রে যান 


৩৬ উপানিষদের দর্শন 


ধর্মের উৎপত্তি হয়েছে। উভয় ধর্মের এই সমকালীন পরিবর্তনের মধ্যে বেশ 
আশ্চর্যরকম সাদৃশ্য আছে। 

হিন্দুধর্মের উপানষদের যুগে একেশ্বরবাদের প্রতিষ্ঠা হয় নি। এখানে 
পরাবদ্যা চর্চাটাই যেন ধর্মের স্থান নিয়েছে। তার সঙ্গে হাীনযান বোদ্ধ- 
ধর্মের খাঁনক সাদৃশ্য পাওয়া যায়। এ ধর্মে ঈশ্বর স্বীকৃত হন নি, আনুষ্ঠাঁনক 
পূজা-অর্চনার কোনো ব্যবস্থা নেই, অন্টাঙ্গিক মার্গ অনুসারে নৌতিক জীবন 
স্থাপন সেখানে আচার ও অনুষ্ঠানের স্থান নিয়েছে। 'হিন্দঃধর্মের পরব 
যুগে দোখ পরজন্মবাদ প্রতিষ্ঠালাভ করেছে। তখন পরজন্ম হতে মনুক্তই 
মানুষের পুরুষার্থ বলে পাঁরগাঁণত হয়েছে। সে বিষয় জ্ঞানমার্গে সাহায্য 
করতে ষড়দর্শনের উৎপাত্ত হয়েছে। এই বড়দর্শনের পাঁচাটির মধ্যে কোথাও 
ঈশ্বরের স্বীকাতি নেই, কেবল একমান্র যোগদর্শনে তাঁকে একট স্থান দেওয়া 
হয়েছে। কিন্তু ঈশ্বর পূর্ণ মাহমায় সেখানে স্বীকীতিলাভ করেন ন। বিশ্বের 
উৎপত্তির ব্যাখ্যায় বহু উপাদানকে স্বীকার করা হয়েছে। তাদেরই মধ্যে ঈশ্বর 
যেন এক কোণে অনাদরে পড়ে রয়েছেন। 

এইসব দেখে মনে হয় যেন উপানিষদের সবেশ্বরবাদ এবং দ্বৈতের ভিত্তিতে 
পরবর্তী কালের একেশ্বরবাদের ভ্রম বিকাশের মধ্যে যোগদর্শনের অপাঁরণত 
ঈশ্বর যেন একাট মধ্যবতর্ঁ অবস্থার 'নিদর্শন। সবেশ্বরবাদ এই অপাঁরণত ঈশ্বর- 
বাদের মধ্য দিয়েই ভক্তের একেশ্বরবাদে পারণত হয়েছিল । এই সামাগ্রক দৃন্টি- 
ভঙ্গ দিয়ে দেখলে এই বিভন্ন অবস্থাগ্ালর মধ্যে একাঁট ধারাবাঁহকতার সূত্র 
আবিষ্কার করা যায়। পুরাণের ভাক্তমূলক একেশ্বরবাদের ক্রম বিকাশের পথে 
যোগদর্শনের পরিকাল্পত ঈশ্বর একাঁট মধ্যবতরঁ অবস্থা । 

তার পরের অবস্থায় দেখি হিন্দ; ও বৌদ্ধধর্মের মধ্যে প্রায় একই সময় 
একটি বৈপধ্লাবক পারিবর্তন ঘটে গিয়েছে। বৌদ্ধধর্মে ভগবান বদ্ধ প্রবর্তিত 
নৈতিক ধর্ম পরিত্যাগ ক'রে তাঁর ভক্তেরা তাঁকেই মান্দিরে স্থাপন ক'রে তাঁর 
উপাসনাকেই ধর্ম হিসাবে গ্রহণ করল। ওদিকে হিন্দু যোগদর্শনের ঈশ্বরকে 
পূর্ণ ঈশ্বরের ময্যারদা 'দিয়ে ভক্তের ভগবানের পদে আঁধান্ঠত করা হল। 
মান্দরে স্থাপিত বিগ্রহের সাড়স্বরে পূজার পদ্ধাত প্রচলিত হল। সেই দেবতার 
মহমা কীর্তনের জন্য পুরাণ এল । ও'দকে বোৌদ্ধধর্মে ভগবান বৃদ্ধের 
বাভিন্ন পূর্বতন জীবনের মাহমা কীর্তনের জন্য জাতকের গল্প রচিত হল। 

সুতরাং এই ভাবে আমরা ভারতীয় চিন্তাধারার ইতিহাসে প্রাচীনতার দিক 
হতে ক্রমান্বয়ে চারাট স্তর দেখতে পাই। সর্বপ্রাচীন ও প্রথমস্তর হল বেদের 
সংহিতার বহদদেবতাবাদ। দ্বিতীয় পরবর্তী স্তরে পাই ব্রাহ্মণের শেষ অংশের 
সর্বেশ্বরবাদ। তারপর পাই তৃতীয় স্তরে পরজন্ম খণ্ডনের জন্য ষড়দর্শনের 
জ্ঞান-মার্গ, আর সবার শেষে চতুর্থ স্তরে পাই পুরাণের একেশ্বরবাদের 'ভীত্ততে 
ভাঁক্ত মার্গ। শেষের স্তরাঁট মহাযান বৌদ্ধধর্মের সমসামায়ক। 


সূচীপত্রে যান 


উপনিষদ নির্বাচন ৩৭ 


এদের মধ্যে প্রাচীন উপনিষদের যুগ প্রথম দুটি স্তরের সমসামায়ক। তার 
বৈশিষ্ট্য হল তা সর্বেশ্বরবাদের প্রচার করে। পরজন্মবাদ তখনো জন্মলাভ 
করে নি। সুতরাং মুক্তির স্পৃহা সে অবস্থায় মানুষের জাগে নি। সন্ন্যাস- 
বাদের কৃচ্ছসাধনের জন্য আগ্রহাতিশয্যও তখন লক্ষত হয় ন। তখন আশা- 
বাদী সরল জীবনে মানুষ অভ্যস্ত। সুতরাং যে যে উপানিষদে এই লক্ষণগ্াল 
পাওয়া যাবে তাদের এই শ্রেণীর প্রাচীন উপানিষদের পর্যায়ে ফেলতে পাঁর। 
যে যে উপনিষদে তার লক্ষণ পাওয়া যাবে না, তাদের পরবর্তী কালে রচিত 
বলে ধরে নিতে হবে। এখন আমরা এই প্রত্বতাত্বক রীতি প্রয়োগ ক'রে 
আমাদের উপাঁনষদ নির্বাচনের কাজট সহজ ক'রে নিতে পারি। 

পূর্বে যে ১১২ খানি উপনিষদের কথা উল্লেখ করা হয়েছে, তারা তিনাঁট 
শ্ৰেণীতে পড়ে । (১) প্রথম, ব্রহ্মবাদী বা সবেশ্বরবাদী; (২) দ্বিতীয়, যোগ 
ও সন্্যাসবাদী; এবং তৃতীয় (৩) পৌরাণিক দেবতাপন্থী বা ভাক্তবাদী। 
এদের মধ্যে প্রথমটির সম্বন্ধ বেদের সধাহতা ও ব্রাহ্মণের সাঁহত, "দ্বতীয়াটর 
যোগ ষড়দর্শনের যুগের জ্ঞানার্গের সহিত এবং শেষের শ্রেণীটির যোগ 
পুরাণের যুগের ভাক্তমার্গের সাহত। সুতরাং ষে উপাঁনষদগুলি প্রথম 
শ্রেণীতে পড়ে তারাই আমরা যে উপানষদগুল বেছে নিতে চাই_তাই। এই 


শ্রেণীতে পড়ে এই উপানষদগনাল : 
(১) ঈশাবাস্য (৭) ফেন 
(২) এঁতরেয় (৮) কঠ 
(৩) রোষিতকা (৯) শ্বেতাশ্বতর 
(8) তৈত্তিরীয় (১০) প্রশ্ন 
(৫) ছান্দোগ্য (১১) মণ্ড 
(৬) বৃহদারণ্যক (১২) মাণ্ডুক্য 


এই উপনিষদগুলির দৃ্টভাঙ্গ এক, বিষয়বস্তু এক এবং প্রাতপাদ্য বিষয় 
এক। সব কটি উপনিষদেরই পরাবিদ্যার উপর বিশেষ অনুরাগ । পরাবিদ্যা 
হল পরমসত্তা সম্বন্ধে জ্ঞান। এদের আলোচ্য বস্তু হল ব্রহ্ম বা ভূমার স্বরূপ 
ব্যাখ্যা করা। এদের প্রাতিপাদ্য বিষয় হল সবেশ্বরবাদ। রহ্ম সমগ্র বিশ্বকে 
ব্যাপ্ত ক'রে অলক্ষ্যে বিরাজমান, তার বাঁহরে কিছুই নেই, তার মধ্যেই 
জীবের জন্ম, মৃত্যু ও পরিবর্ধন_এই হল অল্প কথায় তাদের প্রতিপাদ্য 
বিষয়। 

এই উপানিষদ্দুল যে বেদের সংহতা ও ব্রাহ্মণের যুগের রচনা তার ভিন্ন 
ভাবে সমর্থক প্রমাণও পাওয়া যায়। তাদের আঁধকাংশই বেদের সংহতা ও 
ব্রাহ্মণের অংশ হিসাবে রাঁচত হয়েছে । ঈশাবাস্য উপানিষদের স্থান আমরা 
উপরের তালিকায় সর্বপ্রথম দিয়োছি। তার একটা কারণ আছে। এইট হল 
একমাত্র উপাঁনষদ যা বেদের সংঁহতার অংশ 'হসাবে স্থান পেয়েছে। শুক্র 


সূচীপত্রে যান 


৩৮ উপাঁনষদের দর্শন 


যজনুর্বেদের বাজসেনেয় সংহিতার শেষ অংশে এই উপনিষদাট স্থান পেয়েছে। 
সেই হিসাবে এট সংহিতারই অংশ। 

উপরের তালিকার আরও ছয়াট উপাঁনষদ বেদের ব্রাহ্মণের অংশ হিসাবে 
রাঁচিত হয়েছে। তার বিবরণ এখানে দেওয়া যেতে পারে। এতরেয় উপনিষদ 
খগৃবেদের এতরেয় ব্রাহ্মণের এতরেয় আরণ্যকের সাঁহত সংযুক্ত। কোঁষতকী 
উপনিষদ খগ্‌বেদের শাঙ্খায়ন আরণ্যকের শেষ অংশ। তৌন্তরীয় উপাঁনষদ 
কৃষ্ণ যজুর্বেদের তৌত্তরীয় আরণ্যকের সহিত সংযুক্ত। বৃহদারণ্যক উপ- 
নিষদ শুরু যজূর্বেদের শতপথ ব্রাহ্মণের বৃহদারণ্যক আরণ্যকের সাঁহত যুক্ত । 
তাই তার নাম বৃহদারণ্যক উপাঁনষদ। এই উপনিষদখান আকারে যেমন 
বিরাট তেমান সংযুক্ত হয়েছে সব থেকে বড় ব্রাহ্মণের সঙ্গে। ছান্দোগ্য 
উপাঁনষদ সামবেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ। কেন উপনিষদ সামবেদের 
জৈমিন'য় ব্রাহ্মণের অন্তর্ভুক্ত আরণ্যকের শেষ অংশ । উপাঁনষদের প্রাচঈনতার 
আর একটি চিহ্ন হল গদ্যে রচনা। এই ছয়াট উপাঁনষদের একাট বাদে 
সবগুলিই গদ্যে রচিত, কেবল কেন উপনিষদ আংশিকভাবে পদ্যে রচিত। 

উপরের তালিকার বাকি পাঁচাট উপনিষদের সাঁহত বেদের কোনো ব্রাহ্মণের 
সংযোগ নেই। তাদের মধ্যে মাণ্ডুক্য ব্যতীত সবগুলে পদ্যে রচিত। এদের 
প্রাচীনতার প্রমাণ হল এদের আভ্যন্তরীণ বিষয়বস্তুর প্রাচনতা। তারা সকলেই 
প্রাচগন উপানিষদের ভাবধারা দ্বারা অনুপ্রাণত। মনে হয়, এদের মধ্যে কঠ ও 
শ্বেতাশ্বতর উপনিষদ তুলনায় অপ্রাচীন। তাদের উভয়ের মধ্যে যেমন সর্ব 
ৰহ্মবাদের আলোচনা আছে, তেমন সাংখ্য এবং যোগ দর্শনের প্রভাবও ক 
পারমাণ লাক্ষত হয়। কঠ উপানষদের প্রথম অধ্যায়ে সাংখ্য-যোগ দর্শনের 
‘অব্যক্ত’ মহান' ও ‘পুরুষের’ ব্যাখ্যা পাই।৯ তেমনি শ্বেতাশ্বতর উপানিষদের 
ষম্ঠ অধ্যায়ে সাংখ্য-যোগদর্শনের নির্দিষ্ট পথে পরম সত্তাকে জানবার উপদেশও 
আছে।২ সম্ভবত তারা দুই যুগের সন্ধিক্ষণে জন্মেছে । 

এই উপনিষদগালর প্রাচীনতার সমর্থনে আরও একাঁট উল্লেখযোগ্য প্রমাণ 
পাওয়া যায়। খি-স্টীয় নবম শতাব্দীতে শংকরাচা্যের আবির্ভাব হয়। তান 
অনেকগুলি উপানিষদের উপর ভাষ্য লিখোছিলেন। বর্তমানে এক কোৌষতকণী 
উপনিষদ ছাড়া উপরের তালিকার এগারখাঁন উপ্পানষদের উপর তাঁর রচিত 
ভাষ্য পাওয়া যায়। সুতরাং শংকরাচার্যের সময় এই কয়খাঁন উপাঁনষদ যে 
প্রচলিত ছল তার একটা প্রমাণ পাওয়া যায়। 

আমাদের প্রস্তাবিত উপানষদের সামীগ্রক দর্শনের উপাদান সংগৃহীত হবে 


৯৯ মহতঃ পরমব্যক্তমব্ক্তাৎ পুরুষঃ পর। 

পদরদষান্ন পরং কিং সা কান্ঠা সা পরা গাতিঃ॥ কঠ॥ ১॥ ৩॥১১ 
২০তৎ কারণং সাংখ্যযোশগাধগম্যং জ্ঞাত্বা দেবং 

মূচ্যতে সর্ব পাশৈঃ॥ শ্বেতাশ্বতর | ৫ ॥ ১৩ 


সূচীপত্রে যান 


উপানষদ নির্বাচন ৩৯ 


এই বারোখাঁন উপনিষদ হতে । কারণ, তাদের মধ্যেই আমরা ব্রাহ্মণের যুগের 
প্রাচীন উপাঁনষদের লক্ষণ বর্তমান দেখোঁছ। তাদের অবলম্বন করেই 
উপানিষদের দর্শন গড়ে উঠোছল। তারাই প্রকৃত ব্রহ্মবাদী উপানষদ। 
পূর্বে আমরা উল্লেখ করেছি যে উপনিষদের সমগ্র রূপাঁট সোজাসুজি 
পাওয়া দুজ্কর, কারণ তা, বাভন্ন উপাঁনষদের বচনে ইতস্তত 'বাক্ষপ্ত আকারে 
ছড়িয়ে আছে। তাদের সংগ্রহ ক'রে, সুসংবদ্ধ ভাবে সাজিয়ে তবেই দর্শনের 
সমগ্র রূপটি পাওয়া সম্ভব। এই সম্পর্কে এ কথাও উল্লিখিত হয়েছে যে এই 
দুর্হ কাজ খানিক পাঁরমাণে সহজ হবে এই কারণে, যে এই প্রাচীন উপপানষদ- 
গুলিকে অবলম্বন ক'রে কতকগ্ীল মূল ভাবধারা আত্মাবকাশ লাভ করেছে। 
সেই মূল ভাবধারাগুলিকে অবলম্বন ক'রে চললে উপাঁনষদের দর্শনের সামাগ্রক 
রূপটি পাওয়া সহজ হবে। সুতরাং সেই মুল ভাবধারাগুলির এখানে একটি 
সধাক্ষপ্ত বিবরণ দিলে আমাদের আলোচনার পথ সহজ হয়ে আসবে । তার 
পারপ্রোক্ষতে পরবর্তী বিস্তারত আলোচনা সহজবোধ্য হবে। 

প্রাচীন উপনিষদগুলির বিভিন্ন বাণীকে বিশ্লেষণ করলে দেখা যায় যে 
তাদের অবলম্বন ক'রে তিনাঁট মূল ভাবধারা আত্মবিকাশ লাভ করেছে। এ 
যেন '্রিবেণী সঙ্গমের মত। তারা এমন ভাবে পরস্পরের সাহত ওতপ্রোতভাবে 
মিশে গেছে যে তাদের পৃথক করা যায় না। উপানিধদের বচনগুলি এমান 
বিক্ষিপ্তভাবে ছড়ান যে তাদের সত্যই পৃথক করা শক্ত হয়ে পড়ে। তাদের 
প্রত্যেকটিকে পৃথকভাবে অনুসরণ করলে তবেই প্রতি ভাবধারাটির পারজ্কার 
রূপ চোখে পড়ে। এখানে সংক্ষিপ্ত ভাবে এই তিন মূল ভাবধারার একটি 
পাঁরচয় দেওয়া হবে। পরবর্তী অধ্যায়গুলিতে তাদের বিস্তারিত আলোচনা 
করা হবে। উপনিষদের এই তিনাট মূল ভাবধারা হল এই : 

(১) উপানষদের যে বৈশিষ্ট্য সবার প্রথম দৃম্টিগোচর হয়, তা হল রঙ্গ 
[বিদ্যা সম্পর্কে অত্যাধক আগ্রহ । উপনিষদে তার একটি পাঁরভাষক নাম 
দেওয়া হয়েছে। তা হল পরাবিদ্যা। এই পরাবিদ্যার বৈশিষ্ট্য হল এই বিদ্যা 
অর্জন ক'রে কেউ ব্যবহারিক কোনো সুবিধা লাভ করতে পারে না। জানবার 
ইচ্ছার মিবৃত্ততেই তার সার্থকতা । 

(২) উপানিষদের দ্বিতীয় মৌলিক ভাবধারা হল তার সর্বেশ্বরবাদ। এখানে 
যে দার্শনিক তত্ব বিকাশলাভ করেছে তা বলে সকল বস্তু, সকল প্রাণী, সকল 
মানুষকে ব্যাপ্ত ক'রে একই সত্তা প্রকাশ নিয়েছেন। তাদের মধ্যেই তান 
আছেন, স্বতল্্ প্রকাশ তরি নেই। 

(৩) তৃতীয়ত দোঁখ এই সর্বব্যাপী সত্তার উপলান্ধর ভাত্ততে এক নূতন 
ধরনের নৌতিক আদর্শ প্রচারিত হয়েছে যা প্রণীত ও ভালবাসার বিস্তার দ্বারা 
স্বার্থ ও পরার্থের দ্বন্দের মীমাংসা খঃজেছে। 

এইবার আমরা এই 'তিনাঁট ভাবধারার পৃথক কিন্তু সধক্ষপ্তভাবে ববরণ দেব। 


সূচীপত্রে যান 


৩৮ উপাঁনষদের দর্শন 


যজূর্বেদের বাজসেনেয় সংহতার শেষ অংশে এই উপনিষদটি স্থান পেয়েছে। 
সেই হিসাবে এটি সংহিতারই অংশ । 

উপরের তালিকার আরও ছয়টি উপনিষদ বেদের ব্রাহ্মণের অংশ হিসাবে 
রচিত হয়েছে। তার বিবরণ এখানে দেওয়া যেতে পারে। এতরেয় উপনিষদ 
ধগৃবেদের এতরেয় ব্রাহ্মণের এতরেয় আরণ্যকের সাঁহত সংযুক্ত । কোঁষতকাী 
উপনিষদ খগ্‌বেদের শাঙ্খায়ন আরণ্যকের শেষ অংশ । তৌত্তরীয় উপানষদ 
কৃষ্ণ যজূর্বেদের তৌত্তরীয় আরণ্যকের সহিত সংযুক্ত । বৃহদারণ্যক উপ- 
নিষদ শুরু যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের বৃহদারণ্যক আরণ্যকের সাহত যুক্ত । 
তাই তার নাম বৃহদারণ্যক উপনিষদ । এই উপনিষদখানি আকারে যেমন 
বিরাট তেমান সংযুক্ত হয়েছে সব থেকে বড় ব্রাহ্মণের সঙ্গে । ছান্দোগ্য 
উপানিষদ সামবেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ । কেন উপানষদ সামবেদের 
জৈমিনীয় ব্রাহ্মণের অন্তর্ভুক্ত আরণ্যকের শেষ অংশ । উপনিষদের প্রাচীনতার 
আর একটি চিহ হল গদ্যে রচনা । এই ছয়াট উপাঁনষদের একাঁট বাদে 
সবগুীলই গদ্যে রচিত, কেবল কেন উপনিষদ আংাঁশকভাবে পদ্যে রাঁচত। 

উপরের তালিকার বাঁক পাঁচাট উপাঁনবদের সাঁহত বেদের কোনো ব্রাহ্মণের 
সংযোগ নেই। তাদের মধ্যে মাণ্ডুক্য ব্যতীত সবগ্ীল পদ্যে রচিত। এদের 
প্রাচীনতার প্রমাণ হল এদের আভ্যন্তরীণ বিষয়বস্তুর প্রাচীনতা। তারা সকলেই 
প্রাচীন উপনিষদের ভাবধারা দ্বারা অনপ্রাণত। মনে হয়, এদের মধ্যে কঠ ও 
শ্বেতাশ্বতর উপনিষদ তুলনায় অপ্রাচীন। তাদের উভয়ের মধ্যে যেমন সর্ব- 
ব্ৰহ্মবাদের আলোচনা আছে, তেমন সাংখ্য এবং যোগ দর্শনের প্রভাবও কিছ 
পারমাণ লাক্ষত হয়। কঠ উপানষদের প্রথম অধ্যায়ে সাংখ্য-যোগ দর্শনের 
‘অব্যক্ত’ ‘মহান’ ও “পুরুষের' ব্যাখ্যা পাই।৯ তেমনি শ্বেতাশ্বতর উপনিষদের 
ষ্ঠ অধ্যায়ে সাংখ্য-যোগদর্শনের 'ার্দন্ট পথে পরম সত্তাকে জানবার উপদেশও 
আছে।২ সম্ভবত তারা দুই যুগের সান্ধক্ষণে জন্মেছে । 

এই উপনিষদগুলর প্রাচীনতার সমর্থনে আরও একটি উল্লেখযোগ্য প্রমাণ 
পাওয়া যায়। িওম্টীয় নবম শতাব্দীতে শংকরাচার্যেযের আবির্ভাব হয়। তানি 
অনেকগুলি উপানিষদের উপর ভাষ্য লিখোঁছলেন। বর্তমানে এক কোঁষিতকী 
উপনিষদ ছাড়া উপরের তালিকার এগারখানি উপানিষদের উপর তাঁর রচিত 
ভাষ্য পাওয়া যায়। সুতরাং শংকরাচার্যের সময় এই কয়খানি উপানিষদ যে 
প্রচলিত ছিল তার একটা প্রমাণ পাওয়া যায়। 

আমাদের প্রস্তাবিত উপানষদের সামাগ্রক দর্শনের উপাদান সংগৃহীত হবে 


৯৯ মহতঃ পরমব্যক্তমব্যক্তাৎ পুরুষঃ পর। 

পুরুযান্ন পরং কাঁণ্চং সা কান্ঠা সা পরা গাঁতঃ॥ কঠ॥১॥ ৩॥ ১১ 
২০তৎ কারণং সাংখ্যযোগাধিগমাং জ্ঞাত্বা দেবং 

মূচ্যতে সর্ব পাশৈঃ ॥ শ্বেতাশ্বতর ৷৷ ৫ | ১৩ 


সূচীপত্রে যান 


উপাঁনষদ নির্বাচন ৩৯ 


এই বারোখান উপনিষদ হতে । কারণ, তাদের মধ্যেই আমরা ব্রাহ্মণের যুগের 
প্রাচীন উপাঁনষদের লক্ষণ বর্তমান দেখোছি। তাদের অবলম্বন করেই 
উপনিষদের দর্শন গড়ে উঠোছল। তারাই প্রকৃত ব্রহ্মবাদী উপানষদ। 
পূর্বে আমরা উল্লেখ করোছ যে উপনিষদের সমগ্র রূপটি সোজাসুজি 
পাওয়া দুষ্কর, কারণ তা, বাভিন্ন উপনিষদের বচনে ইতস্তত 'বাক্ষপ্ত আকারে 
ছড়িয়ে আছে। তাদের সংগ্রহ করে, সুসংবদ্ধ ভাবে সাজিয়ে তবেই দর্শনের 
সমগ্র রূপাঁটি পাওয়া সম্ভব। এই সম্পর্কে এ কথাও উল্লিখত হয়েছে যে এই 
দুর্হ কাজ খানিক পরিমাণে সহজ হবে এই কারণে, যে এই প্রাচীন উপাঁনষদ- 
গুঁলকে অবলম্বন ক'রে কতকগুলি মূল ভাবধারা আত্মবিকাশ লাভ করেছে। 
সেই মূল ভাবধারাগুলিকে অবলম্বন ক'রে চললে উপাঁনষদের দর্শনের সামাগ্রক 
রূপটি পাওয়া সহজ হবে। সুতরাং সেই মূল ভাবধারাগুলির এখানে একটি 
সধাক্ষপ্ত বিবরণ দিলে আমাদের আলোচনার পথ সহজ হয়ে আসবে। তার 
পারপ্রোক্ষিতে পরবর্তী বিস্তারিত আলোচনা সহজবোধ্য হবে। 

প্রাচীন উপানিষদগ্লির 'বাভন্ন বাণীকে বিশ্লেষণ করলে দেখা যায় যে 
তাদের অবলম্বন ক'রে তিনাঁট মূল ভাবধারা আত্মবিকাশ লাভ করেছে। এ 
যেন ন্রিবেণ সঙ্গমের মত। তারা এমন ভাবে পরস্পরেক্প সাহত ওতপ্রোতভাবে 
মিশে গেছে যে তাদের পৃথক করা যায় না। উপানিষদের বচনগুীল এমাঁন 
'বাক্ষপ্তভাবে ছড়ান যে তাদের সত্যই পৃথক করা শক্ত হয়ে পড়ে। তাদের 
প্রত্যেকঁটিকে পৃথকভাবে অনুসরণ করলে তবেই প্রতি ভাবধারাটির পরিষ্কার 
রূপ চোখে পড়ে। এখানে সংক্ষিপ্ত ভাবে এই 'তিনাট মূল ভাবধারার একাঁট 
পারচয় দেওয়া হবে। পরবতাঁ অধ্যায়গ্ীলতে তাদের বিস্তারত আলোচনা 
করা হবে। উপনিষদের এই তিনটি মূল ভাবধারা হল এই : 

(১) উপানিষদের যে বৈশিষ্ট্য সবার প্রথম দৃষ্টিগোচর হয়, তা হল ব্রহ্ধ 
বিদ্যা সম্পর্কে অত্যাধক আগ্রহ। উপাঁনষদে তার একটি পাঁরভাঁষক নাম 
দেওয়া হয়েছে । তা হল পরাবদ্যা। এই পরাবিদ্যার বৈশিষ্ট্য হল এই বিদ্যা 
অন ক'রে কেউ ব্যবহারিক কোনো সুবিধা লাভ করতে পারে না। জানবার 
ইচ্ছার নিবৃত্তিতেই তার সার্থকতা । 

(২) উপানিষদের দ্বিতীয় মৌলিক ভাবধারা হল তার সর্বেশ্বরবাদ। এখানে 
যে দার্শানক তত্ব বিকাশলাভ করেছে তা বলে সকল বস্তু, সকল প্রাণী, সকল 
মানুষকে ব্যাপ্ত ক'রে একই সত্তা প্রকাশ নিয়েছেন। তাদের মধ্যেই তিনি 
আছেন, স্বতন্ত্র প্রকাশ তরি নেই। 

(৩) তৃতীয়ত দেখি এই সৰ্বব্যাপী সত্তার উপলান্ধর 'ভীস্ততে এক নূতন 
ধরনের নৈতিক আদর্শ প্রচারিত হয়েছে যা প্রীতি ও ভালবাসার বিস্তার দ্বারা 
স্বার্থ ও পরার্থের দ্বন্দের মীমাংসা খংজেছে। 

এইবার আমরা এই তিনটি ভাবধারার পৃথক কিন্তু সংক্ষিপ্তভাবে বিবরণ দেব। 


সূচীপত্রে যান 


80 উপনিষদের দর্শন 


(১) মান্ডুক্য উপনিষদে সকল জ্ঞানকে দুটি পৃথক শ্রেণীতে ভাগ করা 
হয়েছে, পরাবদ্যা ও অপরা-বিদ্যা। অপরা-বিদ্যার কোনো সংজ্ঞা দেওয়া হয় 
নি, কিন্তু পরাবিদ্যার সংজ্ঞা দেওয়া হয়েছে। পাঁরবর্তে কি কি বিষয় অপরা- 
1বদ্যার অন্তর্ভূক্ত তার একটি তালিকা দেওয়া হয়েছে । সেই তাঁলকায় আছে 
খগৃবেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ 
এবং জ্যোতিষ । এর প্রকৃত তাৎপর্য বুঝতে হলে আমাদের মনে রাখতে হবে যে 
বেদের যুগের মধ্যে এই যে গ্রন্থগুলের নাম করা হয়েছে তার আঁতারক্ত কোনো 
গ্রন্থ ছিল না। এই দশখানি গ্রন্থই যজ্ঞের কর্মকাণ্ডের সহিত ঘনিজ্ভাবে 
যুক্ত। সুতরাং এদের ব্যবহারিক বিদ্যার সমস্থানীয় বলা যায় এবং পরাবিদ্যাকে 
পারমার্থক বিদ্যার সমস্থানীয় বলা যায়। 

পরাবদ্যার মুণ্ডক উপনিষদে যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা বলে, “সেই 
অক্ষরকে জানতে যা সাহায্য করে, তাই হল পরাবিদ্যা।”২ এই বিদ্যায় কোনো 
ব্যবহারিক প্রয়োজন মেটে না, এর সার্থকতা হল পরম সত্তা সম্বন্ধে কৌতৃহল 
নিবারণ। এই কৌতূহল মানব মনের স্বাভাবক ধর্ম।. শন প্রথম যখন কথা 
বলতে শেখে তখনই তার মনে এই কৌতূহল জন্ম নেয়। তাই ত তার বাবা 
মাকে সে তখন “এটা কেন হয়” “ওটা কেন হয়, এই ধরনের নানা প্রশ্ন তুলে 
ব্যাতব্স্ত করে। বয়স হলে সেই কৌতূহলবৃত্তি মানুষকে নানা মৌলিক তত্ব 
সম্বন্ধে জ্ঞান আহরণে প্রবৃত্ত করে। এমন কি বর্তমান যুগের প্রযুক্তি বিদ্যার 
চাপেও মানুষের এই স্বভাবজ ধর্ম একেবারে নিম্পেষিত হয় নি। এখনো দেখ, 
কেবল আঁবামশ্র জানবার কৌতৃহল নিবারণের জন্যও মানুষ অর্থ এবং সামর্থয 
ব্যয় করতে প্রস্তুত। তাই এখনো উইলসন শৈলাঁশখর বা পালোমার শৈলশিখরে 
নক্ষত্ৰ জগৎ সম্বন্ধে জ্ঞান আহরণের উদ্দেশ্যে একশত ই বা দুইশত ইণ্টি 
ব্যাস যুক্ত দূরবীক্ষণ যন্ত্র নার্মত হয়। সেই কারণে উপাঁনষদের যুগে অপরা- 
বিদ্যা হতে পরাবিদ্যাই সম্মান পেয়েছে বেশী । 

সব থেকে আশ্চর্যের বিষয় এই যে এই পরাবিদ্যার আকর্ষণ কেবল দার্শীনক 
পাণ্ডতদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পরম তত্ব সম্বন্ধে কৌতূহল আবাল- 
বৃদ্ধ-বনিতা সকলের মধ্যেই তীব্রভাবে বর্তমান ছিল। উপানিষদের নানা গল্পের 
মধ্যে এই সতাটি ভার সুন্দরভাবে পাঁরস্ফুট হয়েছে। ধন, সম্পত্তি, প্রাতপাত্তি, 
ইন্দ্রিয় সেবার আকর্ষণ_এদের থেকে. পরাবদ্যার আকর্ষণ সাধারণ মানুষের 
নিকটও বেশী 'ছিল। তারা বলত, “বিত্ত মানুষকে তৃপ্ত দিতে পারে না।”*, 
এই পরাবিদ্যা সম্বন্ধে কৌতূহল সেকালের মানুষের মনে এমন ত৭ব্র ছিল বলেই 


২১ অথ পরা যযা তদক্ষরমাঁধগম্যতে ৷৷ মূণ্ডক ॥ ১॥ ১ ৬ 
২২ন হি বিস্তেন তর্পণীয়ো মনূষাঃ ॥কঠ॥ ১॥ ২৭ 


সূচীপত্রে যান 


উপানিষদ নির্বাচন ৪১ 


বোধ হয় দার্শনিক তত্ত্বের আলোচনা সভা সে যুগে একটি আকর্ষণীয় চিত্ত 
বিনোদনের ব্যবস্থার্পে প্রাতিষ্ঠালাভ করেছে। 

(২) উপাঁনষদের দ্বিতীয় মূল ভাবধারা হল তার সবেশ্বরবাদ। তার সঙ্গে 
একেশ্বরবাদের পার্থক্য সংক্ষেপে হৃদয়ঙ্গম করা প্রয়োজন। আমাদের দেশের 
দর্শনে দুটি 'বাভন্ন শ্রেণীর কারণের কথা উল্লেখ করা হয়ে থাকে; একট 
উপাদান কারণ ও অপরটি নিমিত্ত কারণ। কুন্তকার যখন ঘট গড়ে তখন তার 
মাটি লাগে। ঘটের মাঁট হল উপাদান। তাই এখানে মাটি উপাদান কারণ। 
সে মাটিকে ঘটের আকার দেয় কুম্তকার। তাই কুস্তকার এখানে নিমিত্ত কারণ। 
গ্রীক দার্শনিক এরিস্উটল্‌ এই দুই শ্রেণীর কারণকে স্বীকার করেছেন এবং 
তার ওপর একাঁট আঁতাঁরক্ত কারণের কথাও উল্লেখ করেছেন। তার তিনি নাম 
দিয়েছেন রূপ কারণ । মাটি ত এমাঁন ঘটের রূপ নেয় না, ঘটের একট রূপ 
কুন্তকারের মনে থাকে । তার চাকা আর হাতের আঙুলের চাপের সাহায্যে এক- 
তাল মাটিকে কুন্তকার সেই রূপ দেয় তবেই ত ঘট সৃন্টি হয়। তাই এর নাম 
দেওয়া হয়েছে রূপ কারণ। একেশ্বরবাদ এবং সবেশ্বরবাদের পার্থক্য, সৃচ্টির 
সঙ্গে পরম সত্তার যে কার্যকারণ সম্বন্ধ বর্তমান, তা কোন শ্রেণীর, এই প্রশ্ন 
নিয়ে । 

একেশ্বরবাদ বলে, ঈশ্বরের সঙ্গে সৃষ্টির যে কার্যকারণ সম্বন্ধ তা বাহিরের 
সম্বন্ধ । ঈশ্বর এখানে সংষ্ট হতে স্বতন্্র। তান যেন সৃন্টির নিমিত্ত কারণ। 
অবশ্য তান সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, কিন্তু তাঁর সৃষ্টি হতে তিনি পৃথক। 
একেশ্বরবাদের একটি বিশেষ সুবিধা আছে। এখানে যেহেতু ঈশ্বরের পৃথক 
সত্তা আছে, তাঁর ওপর ব্যাক্তিত্ব আরোপ করা যায়। ফলে ভক্তের সাহত ভক্তির 
সূত্রে তাঁর ব্যাক্তগত সম্বন্ধ স্থাপন সম্ভব। সে অবস্থায় ভক্তির বিকাশের ক্ষেত্র 
বেশ প্রশস্ত হয়। 

এইখানে সবেশ্বরবাদের সহিত একেশ্বরবাদের পার্থক্য। সবেশ্বরবাদ 
সৃষ্টির সাঁহত পরম সত্তার স্বাতন্দ্য স্বীকার করে না। তা বলে সৃন্টি এবং 
প্রম্টা একই। ফলে 'নামত্ত কারণ, উপাদান কারণ এবং রূপ কারণের শ্রেণী- 
বিভাগ এ ক্ষেত্রে অর্থাবহীন হয়ে পড়ে। পরমসত্তা সৃন্টির উপাদান কারণও 
বটে, নিমিত্ত কারণও বটে এবং রূপ কারণও বটে। এখানে স্রষ্টা ও সৃষ্টির 
মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ে ওতপ্রোতভাবে এক হয়েছে। স্রষ্টার কোনো 
স্বতন্ত্র প্রকাশ নেই, সৃন্টির মধ্যেই তাঁর প্রকাশ। 

উপনিষদ একেশ্বরবাদের প্রীতি আকৃন্ট হয় নি। ব্যাক্তিত্ব গুণবাশিষ্ট 
ঈশ্বরকে উপাসনার প্রয়োজন উপানিষদের খাঁষ অনুভব করেন নি। ভাক্তরসের 
প্রাত তাঁদের আকর্ষণ ছিল না। সম্ভবত হৃদযবৃত্তি হতে ব্যাদ্ধবৃত্ত তাঁদের 
প্রীতির সম্বন্ধ স্থাপন করতে চান নি। বিশ্বের চারিপাশের নানা প্রশ্ন তাঁদের 


সূচীপত্রে যান 


৪২ উপ্পীনষদের দর্শন 


মনকে কৌতূহলাবিষ্ট করেছিল। তাদের বিষয় জানতেই তাঁরা অধিক মনো- 
যোগ’ হয়েছিলেন। তাই পরম সত্তা সম্বন্ধে জ্ঞান আহরণই তাঁদের একমান্র 
আকর্ষণের বস্তু হয়োছিল। উপানিষদের আকর্ষণ ঈশ্বর নয় উপনিষদের আকর্ষণ 
পরাবদ্যা । 

জ্ঞানের মার্গে এই অনুসন্ধানের ফলে তাঁরা উপলান্ধ করোছলেন যে বিশ্বের 
সব 'িছ_ জাঁড়য়ে নিয়ে, সব কিছ ব্যাপ্ত ক'রে এক সর্বব্যাপন সত্তা বিরাজমান। 
তার বৈশিষ্ট্য হল তার সর্বব্যাঁপত্ব। তার জন্যই তার নাম 'দয়েছিলেন 
ব্রহ্ম । 

তাঁরা হৃদয়ঙ্গম করোছিলেন বিশ্বের সকল বস্তু, সকল প্রাণী এই সর্বব্যাপী 
সত্তা হতেই উদ্ভৃত। তার মধ্যেই তাদের জন্ম, তার মধ্যেই তাদের বিকাশ এবং 
তার মধ্যেই তাদের লয়। ঈশ উপাঁনষদে বলা হয়েছে, “বিশ্বে যা কিছু বিচরণ- 
শীল সবই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত।”২০ 

মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, 

“এই বিশ্ব সেই অক্ষর হতে সম্ভূত হয়েছে ।”২৪ 

বৃহদারণ্যক উপাঁনষদে বলা হয়েছে, বিশ্বের সব কিছুই তাঁরই উপর 
প্রাতান্ঠত : 

“রথচক্রের অরগ্ীল যেমন রথনাভি ও রথনেমিতে অবাস্থত তেমনি তরি 
উপর সব কিছ নির্ভরশীল ।”২৪ 

ছান্দোগ্য উপনিষদে অল্পে এই কথাগ্ীলরই সারমর্ম বলেছে এইভাবে, 

“এই সব কিছ; বক্ষ, তাতেই তাদের জন্ম, স্থিত ও বিলয়।”২৬ 

এই সিদ্ধান্তে কার্য ও কারণ, সৃষ্টি ও স্রষ্টার মধ্যে কোনো বিভেদ নাই। 
যে শক্তি বিশ্বকে সৃষ্টি করেছে তা হতে তা স্বতন্ন নয়, তার মধ্যেই তার 
প্রকাশ। তা কারণও বটে, কার্যও বটে, তা একাধারে উপাদান, নিমিত্ত ও 
রুপ কারণ। তা নির্ব্যাক্তক সত্তা, তা সৃষ্টির মধ্যে অন্তার্নীহত। 

উপনিষদের এই সবেশ্বরবাদের একট; স্বাতন্ত্য আছে। তা বিশ্বের দুটি 
বিভন্ন অবস্থার কথা স্বীকার করে। তার একটি প্রকট, অপরাঁট অপ্রকট; 
একাঁট স্থিতিশীল, অপরাঁট চণ্চল; একাঁট অমর্ত্য, অপরাঁট মর্ত্য; একটি 
হীন্ডিয়গ্রাহ্য শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের জগৎ, অপরাটি ইন্দ্রিয়াতত ও 
অপ্রকট। বৃহদারণ্যক উপানিষদে বলা হয়েছে, 


২০ ঈশাবাস্যমিদং সর্ব যং কং চ জগত্যাং জগৎ ঈশ ॥ ১ 

২৪ অক্ষরা সম্ভবতীহ বিশ্বম ॥ মূন্ডক ॥ ১॥ এ 

২৫ যথা রথনাভৌ চ রথনেমৌ চারাঃ সর্বে সমার্পতা এবমে- 
বাস্মিন্নাত্বান......সর্বে লোকাঃ......সমার্পতাঃ॥ বৃহদারণ্যক ॥ ২ % ৫ ॥ ১৫ 

২৬ সর্বং খাঁজ্বদং ব্রহ্ম তজ্জলানসীত ॥ ছান্দোগ্য ॥ ৩ ॥ ১৪1১ 


সূচীপত্রে যান 


উপাঁনষদ নির্বাচন ৪৩ 


'্রন্দের দুটি রূপ, প্রকট এবং অপ্রকট, মর্ত্য এবং অমৃত, স্থিতিশীল ও 
চগ্চল |” 

ইন্দ্িয়গ্রাহ্য, চণ্চল, গাঁতশীল জগৎ হল ব্রন্ষের প্রকট রূপ । উপাঁনষদের 
মতে তা ছাড়াও ব্রন্মের একটি অপ্রকট, স্থাতশীল অবস্থা আছে। স্থান ও 
কালের জগতে তার প্রকাশ নেই। এট ব্রহ্মের অদ্বৈত অবস্থা । 

ৰন্মের প্রকট রূপাঁট আমাদের কাছে হীন্দ্রিয়গ্রাহ্য বিশ্বর্পে প্রাতভাত। 
এখানে ব্হ্ষের অদ্বৈতভাব খাণ্ডিত হয় এবং একটি দ্বৈতভাব আসে। এই 
দ্বৈতভাব হতেই আমাদের বিশ্বের অনুভূতি আসে। এই দ্বৈতভাবের একাঁট 
দিক হল জ্ঞাতা এবং অপরটি হল জ্দ্েয়। তাদের পরস্পরের সংঘাতেই গড়ে 
ওঠে চণ্চল দৃশ্যমান জগং। তাই বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, 

“যেখানে দ্বৈতের মত হয় সেখানেই এক অপরকে জানে, এক অপরকে 
দেখে, এক অপরকে স্পর্শ কবে ইত্যাদি।”২ 

আমাদের ইন্ড্রিয়গ্রাহ্য বিশ্ব যেন তাঁতে বয়ন হচ্ছে এমন একখানি বদ্র। 
তাব টানা আছে, পোড়েন আছে; মাকু চলেছে টানা ও পোড়েনকে পরস্পরের 
সাহত সংযুক্ত ক'রে। তবেই রূপ, রস, গন্ধ, স্পর্শে বাঁচান্ত বিশ্বরুপ বসন- 
খানি রূপ নিচ্ছে। জ্ঞাতা যদি টানা হয়, জ্ঞেয় হবে পোড়েন। তাদের 
পাবস্পরিক সংযোগই হীন্ট্িয়গ্রাহ্য বিশ্ব। 

অপ্রকট রূপে যান অদ্বৈত, প্রকট রূপে তান জ্ঞাতা ও জ্ঞেয়রুপী দুই 
গাযকের দ্বৈত সঙ্গীত। দুটিই বন্ধের প্রকৃত রুপ, কোনোটি নিকৃষ্ট নয়। 
উপনিষদের দর্শনের মূল কথা হল দ্বৈতবোধের ভিত্তিতে যে দৃশ্যমান বিশ্ব 
প্রকট হয়েছে তা একই সর্বব্যাপী সত্তার মূর্তরূপ। তার মর্মবাণী হল সব 
কিছুই একই সত্তার প্রকাশ, যা অণু হতে অণীয়ান্‌ এবং যা মহৎ হতে 
মহায়ান্‌, উভয়ে মুলত একই, উভযেই একই সত্তার প্রকাশ । তৈৌত্তরীয় 
উপানিষদে তাই বলা হয়েছে, 

“যান এই মানুষে আছেন আর যানি এই আদিত্যে আছেন, উভয়েই 
এক ।৮২৯ 

(৩) উপনিষদেব তৃতীষ বৈশিষ্ট্য হল তার নৌতক আদর্শের স্বাতন্ত্র্য । 
এই সর্বেশ্বরবাদেক একত্ববোধ হতেই উপাঁনষদের নৈতিক আদর্শের জন্ম। 
উপাঁনষদের একাট মূল সমস্যা হল স্বার্থ ও পরার্থের দ্বন্্। মানুষ নিজেকে 


"৭দ্বে বাব ব্রহ্ষণো বূপে মূর্তং চৈবামূর্তং চ 
মর্তং* চামৃতং 'চ স্থিতং চ যচ্চ॥ বৃহদাবণ্যক ॥ ২॥৩॥ ১ 
বর বৈভামব দবাতি আদব ইতবং 
ইতর ইতরং জানীতে . ॥ বৃহদারণ্যক ॥ ২10 ৪ ॥ ১৪ 
২১স যশ্চাযং পুবুষে ৷ যশ্চাসাবাদিত্যে ৷৷ 
স একঃ ॥ তোত্তরণয়॥ ২॥ ৮ 


সুচীপত্রে যান 


88 উপানিষদের দর্শন 


সব থেকে বেশশ ভালবাসে। তাই স্বভাবতই মানুষ স্বার্থপর হয়, অপরের 
সাঁহত স্বার্থের সংঘর্ষ হলে সে যেটা নিজের অনুকূল সেই পথ গ্রহণ করে। 

উপনিষদ এই সমস্যার সমাধান খ'জেছে নৃতন পথে । উপনিষদ বাদ্ধ- 
বৃত্তির সাহায্যেই তার সমাধান খঃজেছে। উপনিষদ ব্দদ্ধিবৃত্তির সাহায্যে 
হৃদয়বাস্তর পারবর্ধন চেয়েছে এবং হদয়বৃত্তির প্রসারের ভিত্তিতে স্বার্থ ও 
পরার্থের দ্বন্দের মীমাংসা করেছে। মানুষের হৃদয়বৃত্তির শ্রেম্ঠ বিকাশ স্নেহ, 
প্রীত ও ভালবাসার বিস্তারে। এই পথেই মানুষের স্বার্থ পাঁরশোধত হতে 
পারে। ঠিক কথা বলতে কি মানুষ সকল সময়েই যে স্বার্থ প্রণোদিত হয়ে 
কাজ করে, তা নয়। এমন কি সাধারণ মানুষও ক্ষেত্রবিশেষে স্বার্থ ত্যাগ 
করতে সক্ষম এবং পরার্থ সাধনের জন্য স্বেচ্ছায় আত্মত্যাগ করতে প্রস্তুত হয়। 
প্রয়োজন হলে বন্ধ; বন্ধুর জন্য আত্মত্যাগ করা আনন্দের বিষয় মনে করবে। 
প্রিয়জনের জন্য প্রেমিক সর্বস্ব ত্যাগ করতে 'দ্বধাবোধ করবে না। যেখানে 
সন্তানের স্বার্থ জড়িত, সেখানে এমন ত্যাগ নেই, যা মা করতে প্রস্তুত নয়। 
সুতরাং সাধারণ মানুষের মধ্যেও পরার্থবৃত্তি দুলভ নয়। 

কেন এমন হয়?  উপানিষদে তার উত্তর দেওয়া হয়েছে এই ভাবে। 
বৃহদারণ্যক উপাঁনষদে গল্প আছে যে যাজ্ঞবল্ক্যের পত্নী মৈত্রেয়ী তাঁকে এই 
প্রশ্ন করেছিলেন। তার উত্তরে তান বলোছিলেন, এই যে জায়ার নিকট পাঁত 
প্রিয় হয়, তা পতির জন্য নয়, পাঁতির নিকট যে জায়া প্রিয় হয় তা জায়ার কারণে 
নয়, মাতার নিকট যে পৃত্র প্রিয় হয়, তা পুত্রের কারণে নয়। তবে কিসের 
কারণে তাঁরা এত প্রিয় হয়? তিনি বলেছেন, “আত্মার কারণে সকলে প্রিয় 
হয়ে ওঠে।” আত্মীয়, পাঁরজন, বন্ধু, সাধারণ মানুষ, সকলকে ব্যাপ্ত ক'রে 
আত্মা বিরাজমান। সেই কারণেই, মানুষের নিকট মানুষ এমন প্রিয় হয়ে 
ওঠে, সেই কারণেই মানুষের হৃদয় পানে হৃদয় টানে। উপাঁনষদের সর্বেশ্বর- 
বাদের 'ভীত্তই হল এক সর্বব্যাপী একত্বের উপলান্ধ। এই ঘাঁনম্ঠতাবোধই 
ভালবাসা, মায়া, মমতার বিস্তারকে সম্ভব করে। আমরা সকলে একই বিরাট 
সত্তার অন্তভূক্তি, এই বোধ জাগলে ভালবাসার বিস্তার আত্মীয়, বন্ধ: বা গোম্ঠীতে 
সীমাবদ্ধ থাকবে না, তা সকল মানুষ, সকল জাবের মধ্যে পাঁরব্যাপ্ত হয়ে পড়বে। 
একত্ববোধ বা ঘাঁনম্ঠতাবোধ নিশ্চিত ভালবাসার বিস্তারকে সাহায্য করে। এ 
সত্য উপানিষদের খাঁষ আবিদ্কার করোছলেন। এই কারণে ঘানষ্ঠতাবোধের 
ভীত্ততে আত্মীয়তাবোধের উদ্রেক এবং আত্মীয়তাবোধের 'ভাত্ততে স্বার্থা- 
ন্বেষণে সংযম অভ্যাস করতে তাঁরা 'িশক্ষা 'দয়োছলেন। 

তাই ঈশ উপাঁনিষদ বলে, মানুষ ভোগ করুক, কিন্তু এমন সংয্মের সাঁহত 
করুক যাতে অন্যের স্বার্থের হান না হয়। তার কারণ, অন্যের স্বার্থের (হানি 


৭০ আত্মনস্তু কামায় সর্বং 'প্রষং ভবাঁত ॥ বৃহদারণ্যক ৷ ৪1 ৫ ॥৬ 


সূচীপত্রে যান 


উপনিষদ নির্বাচন ৪৫ 


*নজের স্বার্থের হানিরই সামিল হবে। কারণ, আমাদের সকলকে পারব্যাপ্ত 
ক'রে ত একই সত্তা বিরাজমান। সেই জন্যই উপদেশ দেওয়া হয়েছে, “সব 
কিছুই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত, তাই ত্যাগের সাহত ভোগ করা উচিত৷” 
এই নীতি অনুসারে ভোগে বাধা নেই, অন্যের স্বার্থ হান ক'রে ভোগে বাধা 
আছে। এ কথা খুবই সত্য যে হদয়বৃত্তির বিস্তারে স্বার্থকে শোধন করা যায়। 
যখন আমরা কোনো অপরিচিত মানুষকে দেখ, তার প্রতি সোজাসুজি আমরা 
আকৃম্ট হই না। কিন্তু কথা কইতে কইতে যাঁদ কোনো যোগ সূত্রের আঁবচ্কার 
হযে পড়ে, তখনই পরস্পরের সাঁহত বিশেষ রকম আকৃষ্ট হই। এক জায়গায় 
বাড়ী বা এক কলেজে পড়তাম, বা একাঁট বিশেষ মানুষের উভয়ের সঙ্গেই 
ঘনিষ্ঠতা আছে, এইরূপ একটি পরোক্ষ সম্বন্ধ আঁবচ্কার হয়ে গেলে পরস্পরের 
অনুরাগ বৃদ্ধ পায়। উপাঁনষদের নীতি বলে সকলেই যে আমাদের একান্ত 
আপন জন এই সত্য যাঁদ উপলান্ধ হয়, তা হলে কারও অপরের স্বার্থহান 
কববার প্রবৃত্তি আসবে না। সন্তানের স্বার্থ যেমন ভালবাসার ভিত্তিতে মায়ের 
স্বার্থের সহিত একীভূত হয়ে যায়, তেমন সকলের একত্ববোধ আমাদের 
স্বার্থকে পরার্থের সাঁহত সংযুক্ত করবে। 

এই সামগ্রিক কল্যাণের সাহত সামঞ্জস্য রেখে জীবনযাপনের পথই হল 
শ্রেয়ের পথ । স্বার্থ ও পরার্থের দ্বন্বকে উপানিষদে যথাক্রমে শ্রেয় ও প্রেয়ের 
দন্ব বলে অভিহিত করা হয়েছে। প্রেয় বলে, কেবল "নিরবচ্ছিন্ন ভোগের পথে 
যাও, অন্যকে বণ্থিত ক'রেও ভোগ করতে দ্বিধা বোধ কোরো না। তা আপাত- 
দৃষ্টিতে মধুর, কিন্তু সামাগ্রক কল্যাণের সহিত যুক্ত নয় বলে পাঁরশেষে বিপদ 
ঘটায়। সকলকে আপন জন বলে জেনে পরার্থের দ্বারা স্বার্থকে শোধিত ক'রে 
নেওয়াই শ্রেয়ের পথ। শ্রেয় বলে সকলেই তোমার আপন জন, সকলের স্বাথের 
সঙ্গে সামঞ্জস্য রেখে ভোগ কর, ভাগ ক'রে ভোগ কর। এখানে ইচ্ছানিয়ান্নিত 
কর্ম সামগ্রিক কল্যাণের সহিত সংযুক্ত, তাই তা নিজেরও কল্যাণ আনে। 


৩১ ঈশাবাস্যামদং সর্বং যৎ কিং চ জগত্যাং জগৎ ॥ 
তেন ত্যক্তেন ভুঞ্জীথাঃ ॥ ঈশ 0 ১ 


সূচীপত্রে যান 


তৃতীয় অধ্যায় 
পরাবিষ্া 


[ অপরা-ীবদ্যা__কর্মকাণ্ডের সমস্ানীয়। পরাবদ্যা-জ্ঞানকাণন্ড, বলক্ষাবদ্যার সমস্ানীয়। 
উপানষদে পরাবদ্যার আকর্ষণ-আদেশ কাকে বলে-শ্বেতকেতুর গল্প- নাঁচকেতাব 
গজপ- মৈন্রেয়ীর গল্পঁূযাজ্ঞবন্ক্যের গণ্প। পরাবিদ্যা উৎকৃষ্ট চত্তাীবনোদনের 
ব্যবস্থারপে পাঁরগাঁণত-জনক ও অজাতশন্রুর বিতর্ক: সভা-জনকের সাঁহত যাজ্ঞ- 
বল্ক্যের ঘনিষ্ঠতা ৷ ] 


উপনিষদের যুগের একটি মূল বৈশিষ্ট্য হল সে যুগের চিন্তাশীল ব্যাক্তির 
বিদ্যা আহরণের প্রাতি সুানাবড় অনুরাগ । আঁবদ্যার সংস্পর্শ এবং অজ্ঞানের 
অন্ধকার তাঁদের কাছে আত ঘৃণার বস্তু ছিল এবং সেই পাঁরমাণে তাদের পাঁর- 
বর্জন করবার জন্য মানাসক সংকল্পও গভীর ছিল। উপানষদের খাঁষব 
প্রার্থনায়, কথায়, উপদেশে আবদ্যার প্রাতি এই সুগভীর বৈরাগ্যের আভিব্যাক্তির 
নিদর্শন আমরা যথেষ্ট পরিমাণে পেয়ে থাকি । উপনিষদের খাঁষর একটি 
সুপাঁরাচত প্রার্থনা আছে এইরকম, 
“মধ্যা হতে আমাকে সত্যে য়ে যাও, 
অন্ধকার হতে আমাকে আলোকে নিয়ে যাও, 
মৃত্যু হতে আমাকে অমৃতে নিয়ে যাও” 
উপনয়নান্তে ব্রাহ্মণ বালক যে গায়ত্রী মন্ত্র জপ ক'রে থাকে, তারও মূল 
সুর একই। সেখানে স্রষ্টার নিকট ধন, বা অর্থ, বা সম্পত্তি প্রার্থনা করা হয় 
নি, প্রার্থনা করা হয়েছে ধা শাক্তর, যাতে তাঁকে সেই ধাঁ শীক্তর সংযোগে ঠিক 
বুঝতে পারা যায়। প্রার্থনাঁটর বচন এই রকম, 
সেই স্রষ্টার বরণীয় জ্যোতিকে 
যাতে আমরা বুঝতে পার, 
তিনি আমাদের ধাঁ শীক্তযুক্ত করুন ৷” 
সেইরূপ যারা আঁবদ্যায় রত, সত্য এবং বিদ্যার পথ হতে ভ্রম্ট তাদের প্রাত 


> অসতো মা সদ্‌গময় তমসো মা জ্যোতির্গময় 
মৃত্যোর্মামৃতং গময়॥ বৃহদারণ্যক ॥ ১ ॥৩॥ ২৮ 

তং সাবতুর্বরেণ্যং ভর্গে দেবস্য 

ধয়ো যো নঃ প্রচোদয়াং | বৃহদারণ্যক | ৬ ॥ ৩ ॥ ৫ 


সূচীপত্রে যান 


পরাবিদ্যা ৪৭ 


উপনিষদের খাঁষ অবজ্ঞা প্রকাশ করেছেন এবং পরলোকে তাদের জন্য কঠোর 
শান্তির বিধান রেখেছেন। ঈশ উপনিষদে আছে, 
“যারা আবদ্যার উপাসনা করে 
তারা গভনর অন্ধকারে প্রবেশ করে ।" 
বৃহদারণ্যক উপাঁনষদ অন্ধকারে তাদের পাঠিয়েই ক্ষান্ত হয় নি, তাদের জন্য 
পরলোকে আরও ভয়াবহ শান্তির বিধান করেছে। সেখানে বলা হয়েছে, 
“যারা অ-পাণ্ডত এবং বিদ্যাহীন মানুষ 
তারা মৃত্যুর পরে সেই লোকেতে গমন করে 
যার নাম অনন্দ এবং যা গভাঁর অন্ধকারে আবৃত৷” 
যে লোকে তারা যাবে তা শুধ অন্ধকারে আচ্ছন্ন নয়, সেখান হতে আনন্দ 
সম্পূর্ণ নির্বাসত। তাই তার নাম অনন্দ। 
বিদ্যাহীন মানুষ শুধু ঘৃণার পান্র নয়, অনুকম্পার পাত্ও বটে, কারণ তার 
বিদ্যার অভাব তার শাক্ত ও সামর্থাকে অত্যন্ত সংকুচিত করে। ব্যবহারিক 
জগতেও বিদ্যাহীন মানুষ আমল পায় না। ছান্দোগ্য উপানষদে বলা হয়েছে, 
“বিদ্যা এবং অবিদ্যা বিভিন্ন বন্তু। 
মানুষ যা বিদ্যার সাহায্যে করে, 
তাই শাক্তপুষ্ট হয়।”* 
একদিকে যেমন আবিদ্যাকে বর্জন ক'রে বিদ্যার প্রতি তাঁদের পক্ষপাত দৃজ্ট 
হয়, অপরদিকে তেমন বিদ্যার মধ্যেও তাঁদের এক শ্রেণীর বিদ্যার প্রত পক্ষপাত 
তুলনায় বেশ ছিল। তাঁরা সমগ্র বিদ্যাকে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটি 
অপরা-ীবদ্যা এবং অন্যাট পরাবদ্যা। দুটি বিদ্যার পার্থক্যের পরিচয় 
উপানিষদেই পাওয়া যায়। এই সম্পর্কে মুণ্ডক উপাঁনষদের এই বচনাট লক্ষ্য 
“বুহ্মাবদ্‌রা বলে থাকেন যে দুটি বিদ্যা আমাদের অর্জন করতে হবে, পরা 
এবং অপরা। অপরা হল খগবেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, 
ব্যাকরণ, 'নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ । আর পরা হল তাই যার দ্বারা সেই 
অক্ষরকে জানা যায়।”» 


৩অন্ধং তমঃ প্রাবিশাস্ত যে আবদ্যামুপাসতে ॥ ঈশ ॥ ৯ 
৪ অনন্দা নাম তে লোকা অন্ধেন তমসাবৃতা 
স্তাংস্তে প্রেত্যাঁভগচ্ছান্ত যে কে চাত্মহনো জনাঃ ॥ 
বৃহদারণ্যক ॥ ৪18 ॥ ১১ 
«নানা তু বিদ্যা .চাবিদ্যা চ যদেব বিদ্যয়া কবোতি 
শ্রদ্ধযোপনিষদা তদেব বীর্ধ্বত্তরং ভবাঁত ॥ ছান্দোগ্য ॥ ১ ॥ ১১০ 
*দ্বে বিদ্যে বোদতব্যে ইতি হস্ম যদ্ত্রক্মাবদো বদান্ত পবা চৈবাপবা চ॥ তত্রাপবা খগ্‌ 
বেদো যজুর্বেদঃ সামবেদোহথর্ববেদঃ শিক্ষা কজ্পো ব্যাকরণং নিরুক্তং ছন্দো জ্যোতিষামাত? 
মুন্ডক ॥১॥১॥ ৫-৬ 


সূচীপত্রে যান 


৪৮ উপাঁনষদের দর্শন 


উপরে অপরা-বিদ্যা কাকে বলে তার উত্তর পাই না, পারবর্তে অপরা-বিদ্যার 
অন্তর্ভুক্ত বিষয়গুলির একটি তাঁলকা পাই। অপরপক্ষে পরাবিদ্যার একাঁটি 
সংজ্ঞা দেওয়া হয়েছে । এই তালিকার তাৎপর্য বুঝাতে আমাদের এই বিষয়- 
গুলির একট. বিস্তারত আলোচনার প্রয়োজন হবে। সে কালের বিদ্যার মূল 
বিষয়গুলি বেদকে ঘরেই গড়ে উঠেছিল। আমরা বর্তমানে সরস্বতী পূজার 
দিনে যে মন্নাট পাঠ ক'রে সরস্বতাঁকে অঞ্জল দিয়ে থাক, তার সাঁহত অনেকেই 
সুপাঁরাচত। তার যা বচন তা এই বৈদিক যুগের সাহত্যের মোটামুটি একাঁট 
সংক্ষপ্ত পাঁরচয় দেয়। তা বলে, 

সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমোনমঃ 
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বদ্যাস্থানেভ্য এব চ। 

এই স্তোত্ৰ সরস্বত+কে ত শ্রদ্ধাজ্ঞাপন করেই, আরও করে সকল বিদ্যায়তনকে 
এবং কয়েকটি গ্রন্থকে। সেই গ্রল্থগালর নাম এখানে উল্লেখ করা হয়েছে। 
তারা হল বেদ, বেদাঙ্গ ও বেদান্ত। চারটি বেদের কথা আমরা পূর্বেই উল্লেখ 
করেছি। বেদান্ত উপানষদের সমার্থবোধক শব্দ। আর বেদাঙ্গ হল যে ছয়াট 
গ্রন্থের নাম চারটি বেদের আঁতারক্তভাবে মুণ্ডক উপাঁনষদের অপরা-বিদ্যার 
তালিকায় উল্লীখত হয়েছে, তাই। তাদের যে বেদাঙ্গ বলা হত, তা অকারণে 
নয়। কারণাঁট হল তারা বোঁদক ক্রিয়াবধির সঙ্গে ঘনিষ্ঠভাবে জাঁড়ত। একথাঁটি 
বুঝতে হলে এই বেদাঙ্গগ্ীলর বিষয়বস্তু সম্পর্কে একটু সধাক্ষপ্ত আলোচনার 
প্রয়োজন হবে। 

(১) প্রথমে পাই শিক্ষা। বেদপাঠ অভ্যাস করতে হলে বেদের সংাঁহতার 
পদগুলির সাঁহত পারাচত হওয়া প্রয়োজন। তা করতে সংাহতার পদগনীলর 
পরস্পরের সাহত সান্ধ-বিচ্ছেদ ক'রে পড়তে হয়। তাকে বলা হয় পদপাঠ। 
শিক্ষাগ্রন্থের বিষয় হল তাই। শিক্ষা সংহতাকে পাঠ করতে শিক্ষা দেয়। 

(২) কল্প কতকগুলি সত্রআকারে রচিত। তাদের চারটি ভাগ আছে। 
শ্রোতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র ও শুজ্বসূত্র। বেদে যে সব যজ্ঞের বিবরণ আছে 
শ্রোতসূত্রে তাদের সুসংবদ্ধ পারচয় দেওয়া আছে। গৃহ্সত্ের সহিত 
আমাদের পরিচয় আছে। আমাদের যে দশাবধ সংস্কারের ব্যবস্থা আছে 
আধুনিককালেও তাদের মধ্যে অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ ও শ্রাদ্ধের সাহত 
আমরা পাঁরচিত। এই সংস্কারগুলিতে যে যজ্জাবাঁধ পালন করতে হয় তার 
বাবস্থা দেওয়া আছে গৃহ্যসূত্রে। ভাবতে আশ্চর্য লাগে আমাদের এই অনূষ্ঠান- 
গুলি কত প্রাচীনকালের জাঁনস। ধর্মসূরে আমরা পাই সামাজিক ব্যবস্থা 
সম্বন্ধে নিদেশ। আমাদের বর্ণ ও আশ্রম ব্যবস্থাকে য়ে তা আলোচনা করে 
বলে তা ধর্মসত্র। শজ্বসূত্রগ্ীলির ঘানষ্ঠতা শ্রোতসূরের সঙ্গে। যজ্ঞ করতে 
বোঁদ করতে হয়। বিভন্ন যজ্ঞের 'বাভন্ন আকারের বোঁদ সম্বন্ধে এখানে 
নির্দেশ দেওয়া আছে। 


সূচীপত্রে যান 


পরাবিদ্যা ৪৯ 


(৩) ব্যাকরণের সহিত আমরা সকলেই পাঁরাঁচিত। আমাদের দেশে 
ব্যাকরণের চর্চা সুরু হয়োছল বহু প্রাচীনকাল হতে। আমরা পাণাণর 
ব্যাকরণের নাম শুনেছি। তান ছিলেন খিএজ্টপূর্ সপ্তম শতাব্দীর মানুষ ৷" 
তিনি ৬৪ জন পূর্বাচার্যের নাম করেছেন। বেদ পাঠের জন্যও যে ব্যাকরণের 
ব্যবহার ছিল তা বেশ অনুমান করা যায়। তা না হলে ব্যাকরণকে বেদাঙ্গের 
তালিকার অন্তর্ভুক্ত করা হবে কেন? 

(৪) নিরুক্ত হল বর্তমানকালে আমরা যাকে অভিধান বাল তার প্রাচীন 
রূপ। বেদে ব্যবহৃত 'বাভন্ন শব্দের তালিকাকে বলা হত নিঘণ্ট। তাতে 
শব্দই থাকত, তার অর্থ দেওয়া হত না। নিরুক্ত দেয় সেই শব্দগুলির ব্যাখ্যা । 
সুতরাং 'নরুক্তকে বৈদিক শব্দের অভিধান বলতে পারি। 

(৫) যজ্্বেদ ছাড়া সংহিতার অধিকাংশই পদ্যে রাঁচিত। 'বাভন্ন স্তোৱ- 
গুলি 'বাভন্ন ছন্দে রাঁচিত। গায়ত্রী, অনুজ্টুপ প্রভাত নানা বৈদিক ছন্দের 
আমরা নাম শুনেছি। ছন্দ নামে বেদাঙ্গে এই 'বাভন্ন ছন্দের পাঁরচয় 
মেলে। 

(৬) জ্যোতিষেরও যজ্ঞাদ অনুষ্ঠানের সাহত ঘানিষ্ঠ সংযোগ ছিল। 
{বাভিন্ন যজ্ঞ 'বাভন্ন খতু. বিভিন্ন কাল এবং 'বভিন্ন সময়ে অনুষ্ঠিত হত। 
রা কি 
আনুষাঙ্গিক সহায়ক বিদ্যা হিসাবে জ্যোতিষ বেদাঙ্গটি গড়ে উঠেছিল। 

সৃতরাং দেখা যায় যে অপরা-বিদার তালিকায় যে যে গ্রল্থগুলর উল্লেখ 
পাই, তারা বৈদিক যুগের মূল গ্রন্থ। তার আর একটি বৈশিষ্ট্য হল এই যে 
এই চারাঁট বেদ এবং তাদের সহিত সংাশ্রচ্ট ছয়াট বেদাঙ্গের সম্পর্ক বেদের 
কর্মকান্ডের সাহত। অর্থাৎ এদের সম্পর্ক হল ধর্মাচরণের দিকটির সাহত। 
গৃহ্য ও ধর্মসূত্নর কল্পের অঙ্গ । সেখানে ধর্মবহির্ভৃত নানা সামাঁজক বিষয় 
আলোচিত হয়েছে। মোটামুটি তা হলে তাৎপর্য হল এই যে বৈদিক সাঁহত্যের 
যে অংশ বৈদিক ধর্মাচরণের বিষয়ের সাঁহত জাঁড়ত, তা নিকৃষ্ট শ্রেণীর বিদ্যা 
বলে পাঁরগাঁণত হয়েছে । তার স্থান হয়েছে সামাজিক জীবনে যে বিদ্যা কাজে 
লাগে তার সাহত এক সঙ্গে। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে বলতে গেলে 
এদের ব্যবহারিক বিদ্যার সমস্থানীয় বলা যেতে পারে। যে বিদ্যা ধর্মআচরণের 
সহায়ক, যে বিদ্যা সমাজ জীবনযাপনে সহায়ক, উভয়েই অপরাশীবদ্যা বা 
নিকৃষ্ট শ্রেণীর বিদ্যা । 

পরাবিদ্যার যা সংজ্ঞা দেওয়া হয়েছে তা বলে, তার বিষয়বস্তু নিয়েই তার 

a৭ Belvelkar, System of Sanskrit Grammar, p. 15 
টি নালা জান a CER HET RU Un SLMS 
Sanskrit Literature, p. 426 দন্টব্য | 


8 


সূচীপত্রে যান 


&০ উপনিষদের দর্শন 


বৈশিষ্ট্য এবং তার বিষয়বস্তু হল অক্ষর সম্বন্ধে জ্ঞান। অক্ষর অর্থে বুঝি 
ব্রহ্ম । যান ব্ৰহ্ম, তিনি সব কিছ জাঁড়য়ে বিদ্যমান। তাঁর মধ্যে ধৰংস আছে 
সৃষ্টি আছে, মৃত্যু আছে জন্ম আছে, কিন্তু সব জড়িয়ে নিয়ে বিশ্ব আছে। 
অংশের বিনাশ আছে, সমগ্রের বিনাশ নাই। তাই ব্রন্ষের বিনাশ নাই, তাই 
তান অক্ষর। 

ছান্দোগ্য উপাঁনষদে ব্রন্মের পাঁরবর্তে আর একটি শব্দ ব্যবহার হয়েছে। 
সেটি হল ভূমা। যা সব থেকে বিরাট, সব থেকে বড়, তাই হল ভূমা। যা সব 
থেকে বড়, তা সকল বস্তুরই আধার । রন্ধ অর্থেও তাই বুঝি। "যান বিস্তৃত 
হয়ে সব কিছ পাঁরব্যাপ্ত ক'রে আছেন তিনিই ব্রহ্ম । উপনিষদ বলে সব কিছ; 
জাঁড়য়ে বক্ষ, তাতেই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় হয়। ছান্দোগ্য উপানিষদে 
ভূমারও একই ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভূমা হল তাই, 
যা সব কিছ: ব্যাপ্ত করে সর্বত্র বিরাজমান । সেখানে বলা হয়েছে, 
উত্তরে তাই হল বিশ্বে যা কিছ আছে সে সমস্ত ৷” 

এই ব্ৰহ্ম শব্দের প্রতিশব্দ হিসাবে এবং একই অর্থে আর একটি শব্দের 
বহুল ব্যবহার আমরা উপাঁনষদে পেয়ে থাঁক। এই শব্দটি হল ‘আত্মন্‌’। এই 
আত্মা শব্দের পরবতাকালে এবং বর্তমানে অর্থের পাঁরবর্তন ঘটেছে। তাকে 
জনীবাত্মা বা ব্যাক্তীবশেষের আত্মার সমার্থবোধক শব্দ হিসাবে ব্যবহার করা হয়। 
অনেক ক্ষেত্রে আবার আত্মন্‌ শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয় এবং 
মানুষের আত্মা নির্দেশ করতে তাকে জাঁবাত্মা বলা হয় ও ব্রহ্মকে দেশ করতে 
তাকে পরমাত্মা বলা হয়। উপ্পানষদে কিন্তু এই শব্দটি এই অর্থে ব্যবহার হয় 
নি। সেখানে জ'বাত্মা বা পরমাত্মা বলে কোনো শব্দের উল্লেখ পর্যন্ত নেই। 
সেখানে ‘আত্মন্‌' শব্দটি ব্রন্মের সমার্থ বোধক শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে? 
বৃহদারণ্যক উপাঁনষদে আমরা পাই, উষস্ত যাজ্ঞবল্ককে জিজ্ঞাসা করছেন, 

“ৰ্যান সাক্ষাৎ প্রতাক্ষ চৈতন্যাত্মক ব্রহ্ম, যান সবার অভ্যন্তরে আত্মার্পে 
বিরাজমান তাঁকে বুঝিয়ে দিন।”” 

ছান্দোগ্য উপানিষদে আমরা আত্মা ও রন্গের একই অর্থে ব্যবহার দেখতে 
পাই। সেখানে আছে. একবার মহাশ্রোরয়গণ মীমাংসা করতে প্রবৃত্ত হলেন, 
“আত্মা কি, ব্ৰহ্ম কি?” 

এতরেয় উপাঁনষদে এাঁবষয় আরও স্পষ্ট উক্তি আছে। সেখানে বলা 


*স এবাধস্তাং স উপারিষ্ঠাৎ স পশ্চাৎ স পৃবস্তাং স দাক্ষিণতঃ" স উত্তরতঃ স এবেদং 
সর্বামাতি ॥ ছান্দোগ্য | ৭ ২৫১ 

৯ অথ হৈনমহ্যস্তশ্চাক্রায়ণঃ পপ্রচ্ছ যাজ্ঞবল্ক্যেহাত হোবাচ্‌ যদ সাক্ষাৎ পরোক্ষাৎ ব্রহ্ম 
য আত্মা সর্বাস্তরস্তন মে ব্যাচক্ষ ইতি ॥ বৃহদাবণ্যক ॥ ৩ ॥ 8 ॥ ১ 

১০কো নু আত্মা কিং ব্ৰহ্মোত ॥ ছান্দোগ্য ৷ ৫& 0১১১ 


সূচীপত্রে যান 


পরাবিদ্যা ৫১ 


হয়েছে, “পূর্বে একমাত্র আত্মাই ছিল, আর কিছু ছিল না।”*ক) সুতরাং 
উপানিষদে অক্ষর, ব্রহ্ম, ভূমা ও আত্মা একই অর্থে ব্যবহৃত হয়েছে। 

উপনিষদে যাকে পরাবিদ্যা বলা হয়েছে তার আলোচ্য বিষয় হল পরম 
সত্তা। এ বিষয়ও উপনিষদের একাঁট বিশেষ নির্দেশ ছিল। শুধু দার্শানক 
জ্ঞান উপনিষদের যুগের মানুষকে সম্ভুম্ট করত না। তাঁরা চাইতেন এমন জ্ঞান 
যা দার্শানক তত্ত্বের সারমর্মটুকু এনে দেবে। তা হবে এমন জ্ঞান যাকে জানলে 
আর কিছ জানবার থাকবে না, বিশ্ব সম্বন্ধে মৌলিক ততটুকু জানা হয়ে,যাবে। 
তাঁদের এই বিশেষ দৃ'্টিভাঙ্গীট উপাঁনষদের নানা বচন ও গল্পের মধ্যে বেশ 
পারচ্কারভাবে ফুটে উঠেছে। 

ছান্দোগ্য উপাঁনষদের ষণ্ঠ অধ্যায়ে বার্ণত আরাঁণ ও শ্বেতকেতুর গল্পটি 
এই সম্পর্কে উল্লেখযোগ্য । আরুণি পিতা আর শ্বেতকেতু ছিলেন তাঁর পত্র । 
পত্র শ্বেতকেতু দীর্ঘ দ্বাদশ বৎসর গুরুগৃহে বাস করে, বিদ্যা অর্জন শেষ ক'রে 
গৃহে ফিরে এলেন। তাঁর নিশ্চয় ধারণা ছিল তান খুব পাঁণ্ডিত হয়ে 
এসেছেন। তা না হলে অহংকারে তাঁর এমন বুক ফুলে উঠবে কেন যে 
বাড়তে কারও সঙ্গে আলাপ করতেই তাঁর কুণ্ঠাবোধ হবে? 

তাঁর সেই উন্নাসকতা-ভাব পিতারও দঁন্ট আকর্ষণ করল। তখন ‘তান 
স্পষ্ট তাঁকে বললেন, 

“শ্বেতকেতু, তুমি অহংকারে নিজেকে মানী লোক মনে ক'রে চুপ ক'রে 
রয়েছ। তুম ‘আদেশ’ কাকে বলে জেনে এসেছ?” 
ভাবটা হল তোমার যে এত অহংকার দেখাঁছ, তোমার বিদ্যার দৌড় কতখানি? 

শ্বেতকেতু তখন আকাশ থেকে পড়লেন। জানা ত দূরে থাক, তান 
“আদেশের কথাই শোনেন নি। তাই পিতা আরও ব্যাখ্যা ক'রে বললেন, 

“আদেশ হল তাই যা দ্বারা অশ্রুত শর্ত হয়, যার সম্বন্ধে ধারণা নাই তার 
ধারণা হয়, যা অবিজ্ঞাত তা বিজ্ঞাত হয়।৯ং 

তখন শ্বেতকেতু বললেন, আমার গুরু এ বিষয় কিছু জানতেন না, জানলে 
কি আর এ বিষয় আমাকে কিছু না বলতেন? এতক্ষণে পুত্রের অহমিকাবোধ 
চূর্ণ হল। খেয়াল হল যে পিতা এমন তত্ব জানেন যা তাঁর গরুর অগোচর ৷ 
তখন পিতাকেই গুরৃত্বে অধিম্ঠিত ক'রে তান ব্রন্মাবদ্যা শিখতে চাইলেন। 

গল্পাটর তাৎপর্য এই যে ‘আদেশ’ হল সেই ধরনের জ্ঞান যা জানা হয়ে 
গেলে অন্য বিষয় সম্বন্ধে মৌলিক জ্ঞান লাভ হয়ে যায়। এই সম্পর্কে আরুণি 
তাঁর কথাটি বোঝাবার জন্য একটি উপমা প্রয়োগ করেছেন। আমরা অনেক 


১০(ক) আত্মা বা ইদমেক এবাগ্র আসীৎ নান্যং চন মিষ্যং॥ এতবেয় ॥ ২ ॥ ১ 

১১তং হ পতোবাচ শ্বেতকেতো যন্ন সৌম্যেদং মহামনানূচানমানী স্তন্ষোহাস উত 
তমাদেশমপ্রাক্ষ ॥ ছান্দোগ্য ॥ ৫ ॥১॥ ২ 

১২েনাশ্রুতং শ্রুতং ভবত্যমতং মতাঁবজ্ঞাতং বিজ্ঞাতামাত ॥ ছান্দোগ্য ॥ ৬ 0১0 ৩ 


সূচীপত্রে যান 


৫২ উপাঁনষদের দর্শন 


দ্রব্য দেখ যার উপাদান হল মৃত্তিকা, যেমন কলস, সরা, হাড়, গামলা ইত্যাঁদ। 
কুম্ভকারের হাতে তারা বিভিন্ন রূপ পেয়েছে এবং সে রূপের বিভিন্নতা বোধগম্য 
করার জন্য ভিন্ন ভিন্ন নাম পেয়েছে । কিন্তু তাদের মধ্যে যা মৌলিক সত্য তা 
হল, সবই মৃত্তিকা হতে উদ্ভূত, মৃত্তকাই তাদের উপাদান। তাদের পার্থক্যটা 
বাঁহরের পার্থক্য, রূপের পার্থক্য এবং নামের পার্থক্য। আর্দীণ তাই পুত্রকে 
বলেছেন, 

“হে সৌম্য, যেমন একটি মৃতপন্ডকে জানলে সকল মূন্ময় বস্তু সম্বন্ধে 
জানা হয়ে যায় যে তাদের রূপগত 'বিকারাট নাম দিয়েই ঘটেছে, তাদের সম্পর্কে 
মূলগত সত্য হল যে তারা মুন্ময়, আদেশও সেইরকম 1১০ 

বিশ্ব সম্বন্ধে মৌলিক জ্ঞান কি তাই জানতেই উপনিষদের খাঁষ উৎসুক 
ছিলেন। মৌলিক জ্ঞান হল তাই যা জানলে কোনো বিষয় সম্বন্ধে প্রয়োজনীয় 
জ্ঞান আহরণ হয়ে যায়, যেমন মৃণ্ময়_াঁবাভন্ন বস্তু সম্বন্ধে তাদের মাত্তকা 
উপাদান। বৃহদারণ্যক উপনিষদে 'বশ্ব সম্বন্ধে মৌলিক জ্ঞান কি ভাবে পেতে 
হবে সে বিষয় একটি নিদেশি আছে। কোনো বাদ্যযন্ত্র যদ বাজান হয় তা 
নানা শব্দ উৎপাদন করে। সেই বিভিন্ন শব্দগুলিকে আয়ত্ত করতে এখন 
আমরা যাঁদ তাদের পশ্চাদ্ধাবন করি আমাদের চেষ্টা বৃথা হবে। অপর পক্ষে 
বাদ্যযন্তাটকে যদ আয়ত্ত করি শব্দ উৎপাদনের ক্ষমতা আমার হাতে এসে যায়। 
তাই বলা হয়েছে, 

“দুন্দীভকে আঘাত করলে তার উৎপাদিত বাহ্য শব্দ দিয়ে তাকে গ্রহণ 
করা যায় না, কিন্তু দুন্দীভিকে গ্রহণ করলে দন্দীভ বাদনের শব্দ গৃহীত 
হয় ৮১, 

বিশ্বের মূলে যে তত্ব তাঁকেই ধরতে হবে, তাকে জানলেই অন্য সব জানা 
হয়ে যায়, এই হল যাক্ত। 

তাই উপাঁনষদে বলে, 

“যা হতে এই বাভন্ন জীব জন্মগ্রহণ করে, যার সাহায্যে জন্মলাভ ক'রে 
তারা জীবন ধারণ করে, যেখানে শেষে ফিরে গিয়ে বিলীন হয়, তাই জিজ্ঞাসা 
কর, তাই ব্রহ্ম 1৮১ 

এইভাবে উপনিষদ তার প্রাতপাদ্যে এসে পড়ে৷ ব্রহ্ম সকল কছুর মূলে, 
কাজেই ব্রহ্মকে জানলেই সব জানা হয়ে যায়। সেই কারণে ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান 
দর্শনগত মৌলিক জ্ঞান। 


৯৩যথা সৌমোকেন মৃপশ্ডেন সর্বং মূন্ময়ং বিজ্ঞাতং স্যাদ্‌ বাচারভ্তণং িকারো 
নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যম- এবং সৌম্য স আদেশো ভবাত ॥ ছান্দোগ্য ॥ ৫ ॥১॥ ৪-_-৬ 


৯৪ স যথা দদন্দুভেহন্য মানস্য ন বাহ্যাৎ শব্দাৎ শরু;য়াৎ গ্রহণায় দুন্দভেন্তু গ্রহণেন 
দুল্দুভ্যাঘাতস্য বা শব্দো গৃহীতঃ ॥ বৃহদারণ্যক ॥ ২ ৪ ॥ এ 


১৫ যতো বা ইমানি ভূতান জায়ন্তে॥ যেন জাতান জ'বাস্ত ॥ যং প্রযাস্ত আঁভসংাবশীস্ত 
চ1 তঁদ্ব জিজ্ঞাসাস্ব॥॥ তদ্‌ বন্ধ ॥ তত্তিরীয় ৷ ভূগুবল্পশী ॥ ৩ ॥ ১ 


সূচীপত্রে যান 


পরাবদ্যা ৫৩ 


সুতরাং ব্রহ্ম সম্বন্ধে যা জ্ঞান দিতে পারে তাই হল পরাবিদ্যা, আর সকল 
বিদ্যাই বাহ্যিক । ছান্দোগ্য উপনিষদের সপ্তম অধ্যায়ে গল্প আছে যে ভবঘুরে 
নারদ মুনি একদিন সনৎকুমার খাঁষর কাছে এসে ববিদ্যাচর্চা করতে চাইলেন। 
তখন সনৎকুমার বললেন, সে ত উত্তম প্রস্তাব, কিন্তু তার আগে নারদ ‘ক কি 
পড়েছেন জানলে সুবিধা হবে। তা হলে পরে তান তার পর হতে উচ্চতর 
বিষয় পড়াতে পারবেন। তখন নারদ যত কিছু পড়োছিলেন তার যা লম্বা 
তালিকা দিলেন তা হল এই : খগৃবেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস, 
পুরাণ, পতৃপুরুষ সম্বন্ধে বিদ্যা, দেবতা সম্বন্ধে বিদ্যা, ব্রক্মাবদ্যা, ভূতাবদ্যা, 
ক্ষত্রবিদ্যা, নক্ষন্রাবিদ্যা, সর্পাবিদ্যা, দেববিদ্যা, জলবিদ্যা। 

তখন সনৎকুমার বললেন, তুমি এ পর্যন্ত যা পড়েছ সব কিছুই হল নাম। 
অর্থাৎ এরা সবই হল অপরাশীবদ্যা, এরা নিকৃষ্ট বিদ্যা। এরা ম্‌লতত্ত্বের সন্ধান 
দিতে পারে না। সেই মূলতত্ব কি, সে বিষয় তান এক দীর্ঘ আলোচনা 
করেছেন। সেই আলোচনায় তিনি মূলগত তত্ত্বের অন্বেষণে বিভিন্ন বস্তু বা 
বিষয়কে পরীক্ষা ক'রে, যে বিষয়টি সবার মূলে আছে তাকে বলেছেন ভূমা। 
এই ভূমা হল সবার মূলে এবং তাকেই জানতে হবে। 

সেকালের মানুষের পরাবিদ্যার প্রাত আকর্ষণ কি গভনর ছিল তা হৃদয়ঙ্গম 
হয় যখন দেখ তা জনসাধারণের একটি উৎকৃষ্ট চিত্তাবনোদনের ব্যবস্থারূপে 
পাঁরগাঁণত হয়েছে। বর্তমানে আমাদের দেশে চিত্তাবনোদনের একটি উৎকৃষ্ট 
ব্যবস্থা হল ফুটবল খেলা । এই খেলায় আকর্ষণ নেই এমন মানুষ বোধ হয় 
বাংলা দেশে কমই আছে। বালক, যুবক, বৃদ্ধ এমন কি মাহলারাও ভাল খেলা 
হলে গড়ের মাঠ ছেয়ে ফেলে। 

সেকালে প্রাচীন রোমে 'এরেনা' বা প্রেক্ষাঙ্গনের ব্যবস্থা থাকত। সেখানে 
রাজা আসত, প্রজা আসত, সকলে মিলে পশুতে মানুষে লড়াই দেখত ৷ 
রোমানদের মধ্যে তাই ছিল সব থেকে চিত্তাকর্ষক চিত্তবিনোদনের ব্যবস্থা । 

উপানষদের যুগে আমাদের দেশে তার স্থান নিয়েছিল দার্শানক বিতর্ক 


সভা। উন্মুক্তস্থানে সভা বসত। সেখানে জনসাধারণের অবাধ প্রবেশাধিকার 
ছিল। রাজা স্বয়ং আসতেন। কিন্তু তামাসার জন্য সেখানে পশুর লড়াইএর 


ব্যবস্থা ছিল না। "চত্তবনোদনের জন্য যে রস-পারিবেশনের ব্যবস্থা ছিল তা 
সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের। সেখানে বড় বড় দার্শনিক পাঁণ্ডত আসতেন। 
তাঁদের মধ্যে নানা দাশশীনক বিতর্ক হত। সেই তর্কে যান জিততেন রাজা 
তাঁকে পুরস্কার দিতেন। সেকালে সাধারণ মানুষ দার্শনিক বিতর্ক শুনে 
চিত্তাবনোদূন করত। 

বৃহদারণ্যক উপাঁনষদে এইরূপ বিতর্কের বহু উদাহরণ আমরা পাই। 
'বদেহ রাজ্যের রাজা জনক এইরূপ চিত্তবিনোদনের ব্যবস্থা করতে বহু সভা 
ডাকতেন। সেকালের 'বাশম্ট দার্শানকরা সেই সভায় যোগ দিতেন। তাঁদের 


সূচীপত্রে যান 


৫৪ উপনিষদের দর্শন 


মধ্যে যিনি সব থেকে বিখ্যাত ছিলেন তরি নাম যাজ্ঞবল্ক্য। আমরা সেকালের 
বিদুষী নারী হিসাবে গার নাম শুনোছি। সেই গাগা এইরূপ এক বিতর্ক 
সভায় যাজ্ঞবল্ক্যের সঙ্গে যে তর্ক করেছিলেন তার বিবরণ বৃহদারণ্যক 
উপ্পানষদে আছে। 

শুধু কি তাই? এইরূপ িতর্কসভা নিয়ে রাজায় রাজায় সেকালে বেশ 
প্রাতযোগিতা চলত । বৃহদারণ্যক উপাঁনষদের দ্বিতীয় অধ্যায়ে তার উল্লেখ 
আছে। বিদেহের রাজা জনকের এই বিতর্কসভার ব্যবস্থার জন্য বিশেষ সুনাম 
চাঁরাঁদকে ছাঁড়য়ে পড়েছিল। সম্ভবত তান রামায়ণের রাজার্ধ জনক, কারণ 
সীতার আর এক নাম বৈদেহ+, আর জনক বিদেহ রাজ্যের রাজা ছিলেন বলে 
তাঁকে বলা হত বৈদেহ। অজাতশন্রু নামে এক প্রতিবেশী রাজার কাছে সে 
সংবাদ পেশছালে পরে তান ভারি রাগ করেছিলেন। তাঁর ইচ্ছা হয়েছিল তান 
জনকের সঙ্গে এ বিষয় প্রাতদ্বন্দিতা করেন। সেই কারণে দৃপ্তবালাক নামে 
এক খাঁষ যখন তাঁর কাছে ব্রহ্ম বিষয়ক আলোচনা সভার এক প্রস্তাব করলেন, 
তান সে প্রস্তাব সানন্দে গ্রহণ করোছলেন। তান তখন বলোছলেন, 

“লোকে কেবল জনক জনক বলে তাঁর কাছে ছোটে, এই কাজে আম সহস্র 
মুদ্রা দিতে প্রস্তুত আছি ।”১৬ 

এই অজাতশন্ু নিশ্চয় 'বাম্বসার পূত্র অজাতশন্রু নন, কারণ, তান ছিলেন 
ভগবান বুদ্ধের সমসাময়িক। ইনি হলেন রাজার্ধ জনকের সমসাময়িক । এর 
কাশ্য বলে পরিচয় দেওয়া হয়েছে। সম্ভবত তাঁর পিতার নাম ছিল কশ। 

এই পরাবিদ্যার আকর্ষণ সেকালের মানুষের জীবনে কতখানি ব্যাপক ছল 
তা উপনিষদের মধ্যে যে সব গল্প আছে তাতে সুন্দরভারে পরিস্ফুট হয়েছে। 
তার দু একটি এখানে সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে । এই গল্পগুঁলি হয়ত 
অনেকের পাঁরচিত। তবু তার সধীক্ষপ্ত বর্ণনার একাঁট সার্থকতা আছে। 
গল্প এখানে বড় নয়, গল্পের তাৎপর্য ই বড়। 

কঠ উপনিষদে আমরা নচিকেতার গল্প পাই। নচিকেতা বয়সে নবীন। 
তাঁর পিতার নাম ছিল উশন্‌। উশন্‌ একবার গরু দান করতে আরম্ভ করলেন। 
এক্ষেত্রে অনেক সময় যেমন হয়ে থাকে, দানের ইচ্ছার সঙ্গে ব্যয় সংকোচের ইচ্ছার 
সংঘর্ষ ঘটল। তানি বেছে বেছে দুগ্ধহীন, বৃদ্ধ গাভীগুলিকে দান করতে 
আরম্ভ করলেন। কিন্তু পিতার কাণ্ড দেখে নচিকেতার বিবেক দংশন করল। 
তিনি ভাবলেন একাজ ত ভাল নয়। তাই ক্ষোভে পিতাকে প্রশ্ন করলেন, 

আমায় কাকে দান করবেন? 

পতা কাজে ব্যস্ত, প্রশ্নটিও 'বরাক্তকর। তাই তান উত্তর. দেন না। 


৯৬ স হোবাচাজাতশন্রুঃ সহম্রমেতস্যাং বাঁচি দম্মো জনকো জনক হাত হ বৈ জনা 
ধাবস্তীতি॥ বৃহদারণ্যক॥ ২॥ ১॥ ১ 


সূচীপত্রে যান 


পরাবিদ্যা ৫৫ 


একবার, দুবার, তিনবার তান প্রশ্ন করলেন। পতা অত্যন্ত বিরক্ত হয়ে 
উঠলেন এবং উত্তেজনার বশে এমন অবস্থায় যা হয়ে থাকে, পিতা হয়েও বলে 
বসলেন, 

'মৃত্যবে তা দদামীতি, তোমায় মৃত্যুকে দেব। 

যেমন বলা, ঘটলও তাই। তা মনের কথা না হলে ক হবে? নাঁচকেতা 
যমের গৃহে আনীত হলেন। হয়ত মনের দ:ঃখেই হবে, নাঁচকেতা সেখানে 
অন্নষ্পর্শ করলেন না, উপবাস রইলেন। একাদন, দুদিন, তিনদিন গেল, 
তবু তান অন্নস্পর্শ করলেন না। একে ব্রাহ্মণ, তায় আঁতাঁথ। যম আর 
থাকতে পারলেন না। তাঁর উপবাস ভঙ্গ করতে তান উদ্যোগী হলেন। 
নাঁচকেতা কিছুতেই রাজী হলেন না। তখন 'তাঁন পুরস্কার দেবার লোভ 
দেখালেন, বললেন, 

তুমি যদি উপবাস ভঙ্গ কর, তোমায় তিনটি বর দেব। 

নচিকেতা সম্মত হলেন। তিনি এক এক ক'রে বর চাইতে সুর করলেন। 

পতা তাঁর ওপর রাগ করে তাঁকে যমের বাড়ী পাঠালে কি হবে? 
নচিকেতার পিতার ওপর টান তখনও অক্ষুগ্ন। তিনি তাই প্রথমেই বর 
চাইলেন, 

আমার পিতার আমার ওপর 'বরাঁক্ত চলে যাক এবং তান যেন মনে শান্ত 
পান। 

যম বললেন, তাই হক। 

একরকম আগ্ন ছিল যম যার আঁধিষ্তঠাতা। "দ্বিতীয় বর হিসাবে নচিকেতা 
চাইলেন যম তাঁকে এই অগ্নির কথা ভাল ক'রে বুঝিয়ে দিন। যম খুশী হয়ে 
বিবরণ ত দলেনই, আঁধিকন্তু বলে দিলেন যে ভবিষ্যতে এই আগ্ন নচিকেতার 
নামেই প্রচলিত হবে। তার নাম হল তাই নাচিকেতা অগ্মি। 

এইবার তৃতীয় বর চাইবার পালা । এই অপাঁরণত বয়স্ক নবীন বালক 
এবার যা বর চাইলেন তা যমের ধারণারও অতশত, তা যমকে ভীষণ সমস্যায় 
ফেলে দিল। নচিকেতা বললেন, 

“এই যে প্রেত সম্পর্কে মানুষের সন্দেহ, কেউ বলে তার আস্তত্ব থাকে, কেউ 
বলে থাকে না, এই বিদ্যা বিষয় আপাঁন আমাকে শিক্ষা দিন। এই হল আমার 
তৃতীয় বর-প্রার্থনা।”১৬ক) * 

যম তখন এ প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেন। তান বললেন, 

এই 'বিষয়াটর কছমান্র অংশও সুবিজ্ঞেয় নয়। নাঁচকেতা, তুমি অন্য বর 
চাও। আমাকে এ বিষয় অনুরোধ কোরো না। 


১৬(ক) যেয়ং প্রেতে 'বাঁচীকৎসা মনৃষ্যে অস্তীত্যেকে নায়ক স্তাঁত চৈকে এতীছিদ্যামনদ- 
ণশম্ট ক্ত্বয়াহং বরাণামেষ বরস্তৃতীয়ঃ ॥ কঠ ॥ ১॥ ২০ 


সুচীপত্রে যান 


৫৬ উপাঁনষদের দর্শন 


কিন্তু বালকাঁট বয়সে নবীন হলেও বাদ্ধিতে প্রবীণ। তান যমের মুখের 
উীক্তকেই যুক্তি হিসাবে প্রয়োগ ক'রে বললেন, 

“দেবতারাও এাঁবষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং আপনি স্বয়ং মৃত্যু 
বলছেন এট স্াবজ্ঞেয় নয়। অপরপক্ষে এ বিষয় আপনার মত বক্তাও ত লাভ 
করা যাবে না। সুতরাং, এর তুল্য আর কোনো বর ত হতে পারে না।”* 

যম তবু রাজী হন না। তিনি নচিকেতাকে নিরস্ত করতে ভিন্ন পথ 
ধরলেন। {তান বালকাঁটকে নানা লোভ দেখাতে আরম্ভ করলেন। তানি 
বললেন, 

তোমার জন্য পরিপূর্ণ ভোগের ব্যবস্থা ক'রে দিতে রাজী আছ। যে 
কামনাগুীল মর্তযলোকে দুর্লভ, একে একে তা প্রার্থন৷ কর, আমি পূরণ করব। 
শতায় পত্র, পোৱ তুমি নাও, বৃহৎ ভূমির অধাীশ্বর তুমি হও, যতাঁদন চাও 
আয়ু ভিক্ষা কর। কিন্তু মরণের বিষয় আমাকে তুমি প্রশ্ন কোরো না। 

এই লোভনীয় বস্তুর বিপুল তালিকাও নচিকেতার মন ভুলাতে পারল না। 
যম তখন একবার শেষ চেস্টা করলেন, তান বললেন, 

“এই যে মেয়েগুলি দেখছ এদের মত রমণী মানুষের ভাগ্যে মেলে না৷ 
অশ্বযুক্ত রথসহ আম তাদের পাঠিয়ে দিচ্ছ, তাদের নিয়ে তুমি আনন্দ কর। 
মরণের বিষয় আমাকে প্রশ্ন কোরো না ।”১ 

কিন্তু সে চেষ্টাও বৃথা হল। নাঁচকেতা বললেন, 

যতাঁদন আপাঁন বাঁচিয়ে রাখতে চান, বাঁচব. যা এমান পাবার পাব। তার 
আঁতারক্ত কিছ চাই না। কিন্তু এ বিষয় আমার মাত পাঁরবার্তত হবে না। 
আমার তৃতীয় প্রার্থতি বর এইটিই রইল । কারণ, 

“জীবন যতই দীর্ঘ হক. তার শেষ আছে। এই অশ্ব, এই নৃত্যগীত- এরা 
সর আপনারই থাক। বিত্তের দ্বারা মানুষের তৃপ্তিলাভ হয় না।”৯১ 

তা হলে এখানে এই তাৎপর্য পাই যে পৃথিবীর সকল লোভনীয় বস্তু 
একাঁদকে ও একাঁট দার্শানক 'বদ্যা অপরাঁদকে। এখন তাদের একাঁটকে 
নির্বাচন করতে হবে। এই সমস্যার সম্মুখীন হয়ে বালক নাঁচকেতা, বয়সে 
নবীন নচিকেতা, অপারণতব্াদ্ধ নাঁচকেতা পরাবদ্যার গলায়ই বরমাল্য 
দিয়োছলেন। সামান্য বালকেরও মনে পরাবিদ্যার জন্য গভীর আকর্ষণ! 

মানুষের অন্তরের তৃপ্তি যে বাস্তব সুখ ভোগে নয়, জ্ঞানাঁপপাসা চরিতার্থ 
করবার জন্য বিদ্যা আহরণে, এর থেকে বড় সত্য কিছু নাই। তার মনে শাশ্বত 


১৭ বক্তা চাস্য ত্বা্দগন্যো ন লভ্যো নান্যো বরস্তুল্য এতস্য কশ্চিং ॥ কঠ ॥ ১॥ ২২ 
৯৮ ইমা রামাঃ সরথাঃ সতুর্য্যা ন হাদৃশা লল্তনীয়া মনৃষ্যৈঃ॥ আভিরমপ্রত্তাভিঃ পারি- 
চারয়স্ব নচিকেতা মরণং মানুপ্রাক্ষীঃ ॥ কঠ॥ ১॥ ২৫ 


১৯ অপি সৰ্ব্বং জাঁবিতমৃজ্পমেব তবৈব বাহাস্তব নৃত্যগণতে। ন হি বিভ্তেন তপর্ণীয়ো 
মনৃষ্যঃ॥ কঠ॥ ১॥ ২৬-২৭ 


সূচীপত্রে যান 


পরাবিদ্যা ৫৭ 


জিজ্ঞাসা কৌতূহলন হয়ে অনুক্ষণ বসে রয়েছে। সত্য সন্ধানের প্রাত আকর্ষণ 
মানুষের সহজ ধর্মস্বর্প। ঠিক বলতে গেলে এই নিয়েইত মানুষের অন্য 
জীবেদের সঙ্গে প্রভেদ। অন্য জীবের সকল শাক্ত ও সামর্থ কেবলমাত্র নিজের 
আত্মরক্ষা ও বংশরক্ষার কার্যে ই পর্যবাঁসত হয়। সে কাজ সম্পাদন করতেও 
তাদের বিশেষ ব্বাদ্ধ শক্তির সাহায্য নিতে হয় না। তারা অন্তরে গ্রথত 
বৃত্তিদ্বারা নিয়ন্তিত হয়েই বেশ শৃঙ্খলার সঙ্গে জীবজীবনের এই দুটি মৌলিক 
কাজ সম্পাদন করে। অর্থাৎ তাদের জীবনধারণের জন্য যেটুকু বুদ্ধির 
ব্যবহারের বা চিন্তাশক্তির প্রয়োজন, সেটা জীবাবশেষ সম্পাদন করে না, প্রকাতি 
দেবীই তাদের হয়ে সে চিন্তার ভার গ্রহণ করেন। তাই হল জাবের অন্তরে 
নিহিত বৃত্ত সমুদয় । 

মানুষের জন্য কিন্তু ব্যবস্থা স্বতন্ত্র । যে শাক্ত বিশ্বের নাট্যমণ্টে মানুষকে 
স্থাপন করেছেন, তিনি মানুষের ভাববার বোঝা নিজস্কন্ধে বহন করতে চান নি। 
তাঁর বিধান হল মানুষ চিন্তার ভার নিজেই বইবে। তাই মানুষ একান্ত 
নিঃসহায় অবস্থায় পৃথিবীর মধ্যে স্থাপিত হল। শীত হতে পারন্রাণের জন্য, 
আত্মরক্ষার জন্য অন্য জীবের ছিল নানা ব্যবস্থা। শীত হতে পাঁরন্রাণের জন্য 
তারা পেল লোমশ পোষাক । আত্মরক্ষার জন্য তাদের কেউ পেল প্রখর নখর, 
কেউ পেল দংস্দ্রা, কেউ বা শিং। আর যে তার কোনোটাই পেল না, সে পেল 
অন্তত 'ক্ষিপ্রগাত, কিম্বা নিজেকে লুকিয়ে রাখবার একটা উপায়। কিন্তু 
মানুষের ভাগ্যে এসব কিছুই জুটল না। সে পেল মাস্তচ্কভরা প্রচুর বাদ্ধি- 
শাক্ত, আর পেল দুই পায়ে চলবার ক্ষমতা, যার ফলে তার হাতদটি মুক্ত হয়ে, 
তার বাদ্ধশাক্তর সেবায় আত্মীনয়োগ করতে পারে। 

তার হীঙ্গত হল, মানুষ বাঁদ্ধ খাটয়ে বিভিন্ন সমস্যার নিজেই সমাধান 
ক'রে নেবে। এইভাবে সামান্য জীবন ধারণের মৌলিক অভাবগূলি দৃব 
বলতে কি, তখনই তার ভাগ্যোদয়ের সূত্রপাত হল। মানুষের বাদ্ধিশীক্ত 
নিজেকে প্রয়োগ করবার এই বিস্তৃত ক্ষেত্র পেয়ে দিন দিন তাঁক্ষতা লাভ করল। 
ফলে তা এমন বিকাশ লাভ করল যে কেবলমাত্র জীবনধারণের সমস্যায় ব্যবহৃত 
হয়ে তা আর তৃপ্ত পেল না। জাবনের যুদ্ধে অন্য জাঁবদের সহিত প্রতি- 
দ্বন্দ্বিতায় জয়লাভ ক'রে, যেমনি মানুষ নিজেকে একটি নিরাপদ এবং শান্তির 
আবেষ্টনীর মধ্যে স্থাপন করবার সুযোগ পেল, অমনি সেই ধাঁ শক্তি নব নব 
পথে নিজের পূর্ণতর বিকাশলাভের সুযোগ খুজে বেড়াতে লাগল। এইভাবেই 
দার্শানক জ্ঞানপিপাসা মানুষের মনে প্রথম জাগতে সুর করেছিল। 

এই যে পা'রিপার্শ্বক বস্তু সন্দর্শনে বিস্ময় এবং কৌতূহল এবং তাদের মধ্যে 
যে অন্তর্নিহত শক্তির লশলা চলেছে, তাকে জানবার প্রয়াস, এটি মানুষের আঁত 
স্বাভাবক বাত্ত। এ বৃত্তির মূল চলে গেছে তার সত্তার অন্তরতম দেশ পর্যন্ত। 


সূচীপত্রে যান 


6৮ উপানষদের দর্শন 


তা যে মানুষের মধ্যে কত গভার এবং কত শাঁক্তশাল'!, তা যে কোনো শিশুর 
আচরণ পর্যবেক্ষণ করলেই আমরা সহজে হৃদয়ঙ্গম করতে সমর্থ হব। যে 
কোনো শিশুই একটু বুঝবার বা দেখবার ক্ষমতা হলে, তার পতা, মাতা বা 
অন্য নিকটবর্তী আত্মীয়দের পারিপার্থ্িক নানা বিষয় সম্বন্ধে নানা প্রশ্নে একান্ত 
ব্যাতব্যস্ত ক'রে তোলে। এটা ক জন্য হয়, ওটা কেন হয়, সেটা ক, ইত্যাঁদ 
সহস্র প্রশ্ন তার কৌতূহলী মনে সর্বদা জাগে । কৌতূহল এবং জিজ্ঞাসা 
শিশুর স্বাভাবিক ধর্ম। অন্য 'বাভন্ন উদ্দেশ্য দ্বারা তা 'নয়ান্মিত নয়। কেবল 
জানা নিয়ে তার কাজ, জ্ঞান সঞ্চয় হলেই তার পাঁরসমাপ্ত, কোনো পরোক্ষ 
উদ্দেশ্য তার পশ্চাতে নাহত নাই। 

শিশুর সম্বন্ধে যে কথা খাটে, বয়স্ক মানুষ সম্বন্ধেও সে কথা খাটে। 
কোনো বৈজ্ঞানিক বা দার্শীনক যখন তত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্যে সাধনা করেন, 
তখন তাঁরা আঁবামশ্র জ্ঞান আহরণ ব্যতীত কোনো উদ্দেশ্য দ্বারা পাঁরচাঁলত 
হন না। জ্ঞানাঁপপাসা চরিতার্থ করাই তাঁদের একমাত্র উদ্দেশ্য । মানুষের 
বোৌশস্ট্যই হল সে আপনাকে জানতে চায়। যা রহস্য, যা অজ্ঞাত, তার প্রতি 
তার ধা-শাক্তর একটি স্বাভাবিক আকর্ষণ আছে। জানবার চেষ্টাতেই এখানে 
আনন্দ, জানতে পারাটাই এখানে পুরস্কার । তাই ত দেখি সেই প্রাচীন কালে 
বেদের যুগেও মানুষ ব্যাকুল হয়ে প্রশ্ন তুলোছল, "ইয়ং 'বিসাঁন্টঃ কৃত আ 
বভুব ৷’ 

আধ্দীনক কালে বাস্তব জগতে অনেক বৈজ্ঞানিক আঁবচ্কার আমাদের বাস্তব 
জীবনে অনেক সুখ সুবিধার সরঞ্জাম জুগিয়েছে। যেমন রেল, টৌলগ্রাফ, 
টেলিফোন, বৈদন্যতিক আলো, বেতারবার্তী প্রভৃঁতি। প্রয়োজনের চাপে পড়েও 
মানুষ অনেক সময় অনেক নূতন তত্ব আবিচ্কার করে । তার প্রকৃষ্ট উদাহরণ, 
গত দ্বিতীয় মহাযুদ্ধের চাপে নানা বৈজ্ঞাঁনক আঁবচ্কার। আঘাতের বা 
রোগের চিকিৎসার তাগিদে পোনাঁসালন জাতীয় জীবাণু নাশক ওষধ উদ্ভাবিত 
হয়েছে। বড় পরমাণন ভেঙে বা ছোট পরমাণুর সঙ্গে বৈদ্যাতিক কণা যোগ 
ক'রে মানুষ আণাবক বোমা উদ্ভাবন করেছে। 

এইসব দেখলে আপাতদৃষ্টিতে একটা ধারণা জন্মাতে পারে যে ব্যবহারিক 
জীবনে প্রয়োজনের তাগিদেই বৈজ্ঞানিকগণ এইসব আবিচ্কারে মনোনিবেশ 
করেছেন। কিন্তু আদৌ তা সত্য নয়। এখানে দুটি 'বাভন্ন অবস্থা আছে। 
প্রথমে, তত্ব আবিচ্কারের অবস্থায় বৈজ্ঞানিকের একমাত্র প্রেরণা জ্ঞানাপপাসা 
চরিতার্থ করা। তার পরের অবস্থায় যে তত্ব আবিষ্কার হল তাকে ব্যবহার 
ক'রে ব্যবহারিক কাজে সুবিধামত লাগানর যে চেষ্টা হয়, তার ফলে উদ্ভাবিত 
হয় নানা যল্মপাতি। এটি হল আঁবচ্কৃত তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ । প্রথম- 
টিকে বলা হয় আমশ্র বিজ্ঞান এবং দ্বিতীয়াটকে বলা হয় প্রযুক্ত বিদ্যা। 
যল্লাদ উদ্ভাবন ও বৈজ্ঞানিক তথ্য আহরণ, দুটি বিভিন্ন জিনিস। প্রথমাটর 


সূচীপত্রে যান 


পরাঁবদ্যা ৫৯ 


নিয়ন্ত্রকশাক্ত নিশ্চয় মানুষের ব্যবহারক সুখসুবধা। কিন্তু দ্বিতীয়টি 
নিয়ল্লকশ-ক্তি কেবলমাত্র মানুষের অন্তার্নীহত জ্ঞানাঁপপাসা। স্টিফেন যখন 
আঁবদ্কার করলেন যে জল বাষ্পের আকারে পারণত হলে নিজের সম্প্রসারণ 
সাধনের চেষ্টায় বিপুল শক্ত সণ্চয় করে, তখন তান কেবলমান্র তাঁর জ্ঞান 
শিপাসাই চরিতার্থ করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল জানা, কেন কেটালর 
ঢাকান ওপরে ওঠে! বাষ্পের এই আত্মস্ফণীতির শাক্তকে 'ভাত্ত ক'রে, তাকে 
নিয়ন্ত্রণ ক'রে, যখন জেমস্‌ ওয়াটস্‌ বাম্প চালিত হীঞ্জন উদ্ভাঁবত করলেন, 
তখাঁন তা কাজে লাগান হল। তারই ফলে পেলাম পাঁরবহনের জন্য রেলগাড়শ 
ও জ্টীমার এবং কলকারখানার শাক্তসণ্গারী যন্ত্। এই দ্বিতীয় অবস্থাতেই 
ব্যবহারিক প্রয়োজন ক্রিয়া করে, প্রথম অবস্থায় নয়। 

সূতরাং নাঁচকেতা যখন যমকে বললেন যে আঁবামশ্র বাস্তব ভোগসুখে 
মানুষের মন তৃপ্তি পায় না, তার জ্ঞানাপপাসা চাঁরতার্থ না হলে তার তৃপ্ত নেই, 
তখন 'তিনি মানুষের এই স্বাভাবিক ধর্মের কথাই বলোছলেন। বাদ্ধশাক্তর 
প্রয়োগ ক'রে তার সাহায্যে সত্য তত্ব আবিন্কারই হল মানুষের স্বাভাঁবক ধর্ম। 
তাকেই উপানিষদ সব থেকে মহৎ বৃত্তি বলে ধরে নিয়েছে । ঠিক সেই কারণেই, 
উপানিষদের ধাঁষর কাছে অপরাশীবদ্যা অপেক্ষা পরাবিদ্যার আকর্ষণ বেশী। 
ব্যবহাঁরক জগতে যে বিদ্যা কাজে লাগে, তাই অপরা-বিদ্যা, আর যে বিদ্যা 
ব্যবহারিক জীবনে কোনো কাজে লাগে মা, তাই পরাবিদ্যা। নচিকেতার কাছে 
পরাবিদ্যার আকর্ষণ বাস্তব সুখস্বাচ্ছন্দ্য ভোগ অপেক্ষা অনেক বেশী । 

' বৃহদারণ্যক উপানিষদে অনুরূপ একটি গল্প পাই। এই গল্প যাজ্ঞবল্ক্য 
আর তাঁর পত্রী মৈন্রেয়ীকে নিয়ে। যাজ্ঞবজ্ক্যের সহিত ইতিপূর্বে আমাদের 
পাঁরচয় হয়েছে। জনকের বিতর্ক সভায় শ্রেষ্ঠ দার্শানক রূপে তিনি প্রাতীন্চত 
হয়েছিলেন। এই যাজ্ঞবন্ক্যের আর একজন পত্নী ছলেন। তাঁর নাম 
কাত্যায়নী এবং সাধারণ নারীর মত তান ঘর-সংসারে খুব অনুরাগী ছিলেন। 

সেই যুগে আমাদের দেশের লোকেরা আশ্রম-ধর্ম পালন করত। সমগ্র 
জণবনটিকে চারটি আশ্রমে ভাগ করা হত -ব্রহ্মচর্য, গাহস্ছ্য, বাণপ্রচ্ছ ও যাঁতি। 
জীবনের আরন্তে বাল্যকালে মানুষ গুরু গৃহে গিয়ে বিদ্যা অর্জন করত। তাই 
হল ব্রহ্মচর্য আশ্রম। তারপর গৃহে ফিরে এসে সে সংসার! হত। প্রৌঢ় বয়সে 
সংসার ত্যাগ ক'রে সস্বীক সে বনে আশ্রয় গ্রহণ করত। তাই হল বাণপ্রস্থ। 
সবার শেষ আশ্রম ছল যাঁত। আঁত পাঁরণত বয়সে মানুষ তখন মৃত্যুর 
অপেক্ষায় প্রব্রজত হত। 

যাজ্ঞব্ল্ক্য ঠিক করলেন তিনি প্রব্রজত হবেন। তার পূর্বে তাঁর কর্তব্য 
ছিল দুই পত্নীর মধ্যে তাঁর সম্পাত্ত ভাগ ক'রে দেওয়া । সেই উদ্দেশ্যে তিনি 
মৈন্রেয়ীকে একাদিন ডেকে বললেন, আম প্রবাজত হব। এস, কাত্যায়নী এবং 
তোমার মধ্যে আমার সম্পত্তি ভাগ ক'রে দিই। 


সূচীপত্রে যান 


৬০ উপাঁনষদের দর্শন 


মৈত্রেয়ী তখন তাঁকে প্রশ্ন করলেন, 

“যাঁদ এই সমগ্র পৃথিবী িত্তে পূর্ণ হয় এবং তা আমার আঁধকারে আসে, 
তাতে কি আম অমৃতা হব?” 

যাজ্ঞবল্ক্য উত্তরে বললেন, না. তা হয় না, বত্তের দ্বারা অমৃতত্বের আশা 
নেই। 

তাই শুনে মৈত্রেয়ী তাঁর মন ঠিক ক'রে ফেললেন। তিনি বললেন, 

“্যাতে আম অমৃতা হব না তা নিয়ে আমি ক করব? আপাঁন যা জানেন 
তাই আমাকে বলুন ।৮২১ 

এখানেও দুটি বিভিন্নধর্মী“ বস্তুর মধ্যে একটি নির্বাচনের প্রশ্ন এসে পড়ে। 
একদিকে এশ্বর্ধপূর্ণ সমগ্র পৃথিবী ও অপর দিকে দার্শনিক জ্ঞান বা পরাবদ্যা। 
নচিকেতার মত মৈন্রেয়ীও পরাবিদ্যার গলায়ই বরমাল্য দিয়েছিলেন। তাঁর 
স্বামী দার্শানক, পরাবদ্যার থেকে বড় সম্পদ তাঁর বিবেচনায় আর কিছ ছিল 
না। কাজেই এই উত্তর তাঁকে অত্যন্ত আনন্দ 'দিয়ৌছল। 'তাঁন তাই উচ্ছৰাঁসত 
হয়ে বলোছলেন, 

“তুম সত্যই আমার প্রিয়, তাই এমন প্রিয় কথা বলেছ। এস, বস, ব্যাখ্যান 
করাছি।”২২ 

এই দার্শনিক যাজ্ঞবল্ক্যই সে কালের সমসামায়ক রাজা জনকের অতি প্রিয় 
পাত্র হয়ে উঠেছিলেন। একজন দেশের রাজা, অপর জন দার্শানক। তাঁরা 
ভিন্ন জগতের মানুষ৷ তাঁদের মধ্যে এমন ঘনিষ্ঠতা হওয়া অত্যন্ত অস্বা- 
ভাঁবক। কিন্তু তা সম্ভব হয়োছল উভয়েই সমধ্মী ছিলেন বলে। উভয়েরই 
পরাবদ্যার প্রাত আকর্ষণ ছিল সুগভনর। তাঁদের মধ্যে ঘাঁনম্ঠতা কেমন 
উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল, তারও সাবস্তার বর্ণনা আমরা বৃহদারণ্যক উপ- 
নিষদে পাই। 

প্রথমে রাজার্ধ জনক দার্শীনক আলোচনার জন্য সভা ডাকতেন। সেই 
সভায় অন্যান্য অনেক দার্শানকের মত যাজ্ঞবল্ক্য আসতেন এবং বিতর্ক 
সভায় যোগ 'দতেন। ফলে, ক্রমশ সর্বত্র তাঁর সুনাম ছাড়য়ে পড়ল। 
[তিনি যে সেকালের 'ব্রাহ্মণ্ঠ' বা শ্রেষ্ঠ দার্শনিক, তা সর্ববাদিমতে স্বীকৃত 
হল। এই সূত্রেই যাজ্ঞবল্ক্যের সঙ্গে জনকের পাঁরচয়ের সূত্রপাত। পরে 
দেখ এই পাঁরচয় ঘাঁনষ্ঠতায় পারণত হয়েছে। এখন যাজ্ৰবল্ক্য জনকের 
প্রাসাদে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। জনক তাঁকে নানা দার্শনিক প্রম্ন 


২০ যন্ব; মে ইয়ং ভগো সৰ্ব্বা পৃথিবী বিভ্তেন পূর্ণা স্যাৎ কথং তেনামৃঅ স্যাঁমাত ॥ 
বৃহদারণ্যক॥ ২॥ ৪॥ ২ 

২১ যেনাহং নামৃতা স্যাৎ িমহং তেন কুর্য্যাৎ যদেব ভগবান বেদ তদেব মে বূহশীতি& 
বৃহদারণ্যক। ২॥ ৪1 ৩ 

২২ৃপ্রয়া বতারে নঃ সতী প্রিয়ং ভাষসে এহ্যাশস্ব ব্যাখ্যাস্যাম ॥ বৃহদারণ্যক ॥ ২7৪ ॥ ৪ 


সূচীপত্রে যান 


পরাবিদ্যা ৬১ 


করেন এবং সন্তোষজনক উত্তর পেলে খুঁস হন। খাস হয়ে পুরস্কার দিতে 
চান! বলেন, 

আপনাকে সহস্র হস্ত ও অশ্ব দেব। 

যাজ্ঞবল্ক্য কিন্তু বিদ্যা দান ক'রে তার পাঁরবর্তে পারশ্রামক নিতে স্বীকৃত 
হন না। পিতার নিকট তান যে ভিন্ন শিক্ষা পেয়েছেন। তাই তান বলেন, 

“আমার পিতা বলে গিয়েছেন বিদ্যা দান ক'রে কিছ; প্রাতিদান গ্রহণ করতে 
নেই”২ও 

এই অদ্ভূত দার্শনকের এমন 'নার্লপ্ত আচরণ দেখে জনক নিশ্চয় মুদ্ধ 
হয়োছিলেন। কারণ, দেখা যায় যে এর পর থেকে তান জেই যাজ্ঞবল্ক্যের 
নিকট গিয়ে, নানা দার্শানক প্রশ্ন উত্থাপন করতে আরম্ভ করলেন। জনক হলেন 
দেশের রাজা, আর যাজ্ঞবল্ক্য হলেন এক নির্ধন দার্শীনক। কিন্তু তাতে ক 
এসে যায়? পরাবিদ্যার আকর্ষণ যে তাঁকে টানে। একসময় যাজ্ঞবল্ক্য ঠিক 
করলেন, তাঁর সঙ্গে কথাই বলবেন না। জনক কিন্তু ছাড়বার পাত্র নন। একদিন 
আগ্নহোন্র যজ্ঞে যাজ্ঞবতক্য তাঁকে বর দিতে চাইলেন। সেই সুযোগে তিনি 
কামপ্রশ্ন' বর চাইলেন। অর্থাৎ, যাজ্ঞবল্ক্যের নিকট ইচ্ছামত তাঁর দার্শানক 
প্রশ্ন উদ্থাপনের আধকার থাকবে এবং ষাজ্ঞবল্ক্য সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য 
থাকবেন। অগত্যা যাজ্ভবলক্য তাঁকে সেই বর দিতে বাধ্য হলেন। 

এর ফলে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা সত্যই গুরু-শিষ্যের সম্বন্ধে পরিণত 
হল। তখন থেকে জনক এসে এসে তাঁর নানা দার্শানক প্রশ্নের ব্যাখ্যান 
শুনতেন। এক-একদিন যাজ্ঞবল্ক্যের আলোচনা তাঁর মর্মকে এমন স্পর্শ করত 
যে আবেগের আতিশয্যে তিনি বলে বসতেন, 

“ভগবন_, আপনাকে িদেহ রাজ্য অর্পণ করলাম এবং সেইসঙ্গে নিজেকে 
দাসর্পে দিলাম 1৮২৪ 

যজ্ঞবল্ক্যের দার্শানক জ্ঞানের গভীরতা দেখে তাঁর প্রাতি জনক এমন 
শ্রদ্ধাবষ্ট হয়েছিলেন যে তানি যাজ্ঞবল্ক্যের দাস্য গ্রহণ করতে উন্ম্খ 
হয়েছিলেন। 

সে কেমন এক সময় ছিল সত্যই ভাববার বিষয়। রাজা রাজ্য ত্যাগ ক'রে 
দার্শানকের দাস্য স্বীকার করতে চান পরাবিদ্যার আকর্ষণে । সামান্য বালক 
অনন্ত সৌভাগোর লোভকে প্রত্যাখ্যান ক'রে মৃত্যুর পর কি হয় জানতে উৎসুক 
হয়। সাধারণ নারী পৃথিবীর সমগ্র এশ্ব্্য হতে পরাঁবিদ্যাকে শ্রেয়সী মনে 
করেন। ধন্য এমন কাল, ধন্য এমন মানুষ, ধন্য এমন দেশ ।, 


২৩পতা মেহমন্যত নানুশিষ্য হরেতেতি ॥ বৃহদারণ্যক ॥ ৪ ॥ ১॥ ৭ 
২৪ সোহহং ভগবতে ‘দেহান্‌ দদামি মাং চাঁপ সহ দাস্যায়েতি॥ বৃহদারপ্যক ॥ 
৪181২৩ 


সূচীপত্রে যান 


চতুর্থ অধ্যায় 
সববেশ্বরবাদ 


| বিশ্বের রূপ-তা এক না বহ, বিচ্ছিন্ন না সংবদ্ধ? বহবাদ, একেশ্বরবাদ, একবাদ। 
আবামশ্র একবাদ -মায়াবাদ, মিশ্র একবাদ- সব্বেশ্বরবাদ। নিমিত্ত কারণ, উপাদান 
কারণ, এবং রূপ কারণ এখানে একীভূত। ব্রন্মের দুাট রুপ- প্রকট ও অপ্রকট, 
চণ্চল ও স্থির। অপ্রকট অবস্থায় অদ্বৈত রূপ, দ্রম্টত্ব আবনাশশী। প্রকট অবস্থায় দ্বৈত- 
বোধ, দৃশামান জগতের বিকাশ- তার মধ্যে সুখ-দুঃখ জড়িয়ে রন্ষের আনন্দর্পের 
প্রকাশ । ] 


আধুনিক যুগের কোনো কারখানার মাঝখানে যাঁদ বিজ্ঞানের সংস্পর্শ 
বাঁজত গ্রামের কোনো অজ্ঞ মানুষ স্থাপিত হয়, তার দশাটা ক-রকম হবে ভেবে 
দেখবার 1বষয়। ধরা যাক তাকে একটা চিনির কারখানার মাঝখানে স্থাপন 
করা হয়েছে। সেখানে প্রথম দ্‌চ্টিতে সে যা দেখবে তাতে নিজেকে একান্তই 
বিভ্রান্ত বোধ করবে । এক দিকে দেখবে গাদা গাদা আখ পড়ে, আর একাঁদকে 
দেখবে অনেকগুল নানা আকারের চৌবাচ্চা সাজান। এখানে দেখবে রসের 
তরল স্লোত নল বেয়ে ছুটে চলেছে, ওখানে দেখবে বস্তা বস্তা চিনি একটা বিরাট 
চোঙা বেয়ে নীচে নেমে আসছে । আবার কোথাও দেখবে দাউ-দাউ ক'রে আগুন 
জব্লছে, কোথাও বা উত্তপ্ত বাষ্প বোরয়ে আসছে । এমনি নানা অদ্ভূত দৃশ্যের 
নানা স্থানে সমাবেশ। তাতে যে তার চিত্ত একান্তই বিভ্রান্ত হয়ে পড়বে তা 
শনাশচিত। 

সেই নানা বিচিত্র শাক্তর {বিকাশকে ঠিকমত হৃদয়ঙ্গম করা তার পক্ষে সময় 
ও বৃদ্ধি সাপেক্ষ। ভাল করে নিরীক্ষণ ক'রে দেখে তার পর হয়ত তার 
হৃদয়ঙ্গম হবে যে এটা নানা 'বাক্ষপ্ত শক্তির সমাবেশ নয়। তার খেয়াল হবে যে 
একটা বিশেষ কাজ সম্পাদনের জন্য এই নানা বিভিন্ন শাক্তর একত্র সমাবেশ 
হয়েছে। তারা বিভিন্ন অবস্থায় সেই বিশেষ উদ্দেশ্যকে সাফল্যমশ্ডিত করবার 
জনা, 'বাভন্নরুপে তাতে অংশগ্রহণ করছে। আগুন উৎপাদন করছে বাষ্প, 
বাষ্প 'দিচ্ছে শাক্ত, যা নানা চাকা ঘুরিয়ে দিচ্ছে। “সেই শাক্ত কারখানার বিভিন্ন 
অংশে বাভিন্ন কাজ সম্পাদন করছে। কোথাও আখ নিম্পোষত হয়ে রস বাহর 
হচ্ছে, কোথাও সেই রস নল বেয়ে নানা চৌবাচ্চার ভিতর 'দয়ে গিয়ে শোধিত 
হয়ে, তারপর উত্তাপ পেয়ে গুড় হচ্ছে। অন্যত্র সে গুড় দানা বাঁধছে, সেই দানা 
বাঁধা গুড় হতে চিনি উৎপাদিত হচ্ছে। তা শোধিত হয়ে শাদা রং পাচ্ছে, 
বাতাসে শুকিয়ে চিনিতে পরিণত হচ্ছে এবং সর্বশেষে বস্তায় বোঝাই হচ্ছে। 


সূচীপত্রে যান 


সবে শ্বরবাদ ৬৩ 


তখন আর তার সন্দেহ থাকবে না যে এই 'বাভন্ন কম্মশশল অংশ নিয়ে একটি 
বিরাট যন্ত্র এখানে বিরাজমান, যাকে আমরা চলাত ভাষায় কারখানা বাল । নানা 
বিভিন্ন শক্তির বিশৃঙ্খল সমাবেশ তা নয়, নানা সুসংবদ্ধ অংশ দিয়ে গাঁঠত 
এক বিরাট বস্তু মান্র। 

তার শৈশবের যুগে মানুষ যখন চোখ মেলে এই বিশ্বের চারপাশে দৃষ্টি 
নিক্ষেপ করোছল, তখন বোধ করি তার অবস্থা এই গ্রাম্য অজ্ঞ লোকটি হতে 
স্বতন্ন ছিল না। সে তখন দেখোছল প্রকৃতির বক্ষে অহরহ 'বাভন্ন শাক্তর 
খেলা । তার কোনোটি হয় ত তার স্বার্থের অনুকূলে কাজ করে, কোনোটি 
হয়ত করে না। মোটামুটি সবগ্ালই যেন তার চোখে বিশ্শিষ্ট বা বাক্ষপ্ত 
বলে বোধ হয়েছিল। এক্ষেত্রে তার এরূপ অনুমান করা মোটেই অসঙ্গত ছিল 
না যে জগৎ নানা 'বাশ্লন্ট এবং বিভিন্ন শাঁক্তর লীলাভূঁম। 

মানুষের ইতিহাসে, বাহজণগৎ সম্বন্ধে মানুষের মনোভাব যে এই ধরনের 
একাঁট অবস্থার মধ্য দিয়ে গিয়েছিল, তার আঁত উৎকৃষ্ট উদাহরণ মেলে আমাদের 
বৌদক সাঁহত্যে। এ বিষয় পূর্ববতর্ঁ এক অধ্যায়ে আমরা তার আলোচনা 
করেছি। তার পুনরুলেখের এখানে প্রয়োজন নাই। 

পরবর্তী কালে মানুষের বাদ্ধশক্ত ও চিন্তাশক্তর প্রখরতা বদ্ধ পেলে, 
প্রাকৃতিক শাক্তগুীলর পরস্পর প্রভাবের প্রীতি তার দৃষ্টি আকৃম্ট হল। কাজেই, 
চিন্তা ও পর্যবেক্ষণের ফলে, সে আঁচরে সেই আপাতদৃন্টিতে বিচ্ছন্ন শক্তি- 
গুলির মধ্যে পরস্পরের প্রভাব এবং সম্বন্ধ আবিচ্কার করল। সূর্যের কিরণে 
মেঘ সৃচ্টি হয়, মেঘ হতে বৃম্টি হয়, বৃন্টি হতে হয় ফসল, ফসল হতে অন্ন, 
তাই হয় জীবদেহের পুম্টি। প্রকৃতির বাভন্ন অংশের মধ্যে সে নানা সামঞ্জস্য 
আঁবন্কার করতে সুরু করল। যে প্রকৃতির বুকে সে একদিন দেখেছিল নানা 
শবাশ্রন্ট শাক্তর "বাভন্ন ক্রিয়ার বিশৃঙ্খলা, সেখানে সে খংজে পেল শৃঙ্খলা । 
নানা প্রাকৃতিক নিয়মের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হল। সে নিয়ম পারবর্তনশীল 
নয়, সে নিয়ম সকলকেই মানতে হয়। সুতরাং এই নৃতন অভিজ্ঞতার ফলে 
সে অনুমান করল যে শাক্ত বিভিন্ন নয়, তার প্রকাশ নানারূপে। সে হৃদয়ঙ্গম 
করল প্রকৃতি একই শাক্তর লঈলাভূমি, সেখানে বিশৃঙ্খলা নেই, সেখানে আছে 
নিয়মের রাজত্ব। 

এই অবস্থায় আসলে পরে মানুষ ভগবানের একত্ব হৃদয়ঙ্গম করে। তখন 
তার প্রত্যয় দূঢ় হয় যে বিশ্ব একই শাক্তর অধীন এবং একই শাক্তর সৃষ্টি। 
কিন্তু মানুষের বাদ্ধশাক্ত এইটুকু হৃদয়ঙ্গম ক'রেই তৃপ্তি পায় না। সে আরও 
নাবড়তর.একত্বের সন্ধানে ফেরে। আমরা আর একবার সেই চিনির কলের কথা 
স্মরণ করতে পারি। তার বিভন্ন অংশের সহত ভালরকম পরিচয় ঘটবার 
পর সেই গ্রাম্য লোকটির এইরকম ধারণা করা সহজ হবে যে সমগ্র বস্তুটি একই 
লোকের ইচ্ছা পূরণ করতে নার্মত হয়েছে। সেই ব্যাক্তবিশেষট হল তার 


সূচীপত্রে যান 


৬৪ উপানিষদের দর্শন 


মালিক। এই মালিক বা নির্মাতার সঙ্গে কিন্তু তার বাহিরের সম্পর্ক। সেই 
মালিক বা নির্মাতা সেই কলের মধ্যে প্রাতন্ঠিত নয়, তার বাহিরে সে থাকে। 
তার সঙ্গে কোনো আঙ্গিক সম্বন্ধ না রেখেই নানা বস্তু সংগ্রহ ক'রে সে এই কল 
সৃষ্টি করেছে। 

মানুষ যা কিছু রচনা বা সৃষ্ট করে তার সঙ্গে তার সম্বন্ধ এই ধরনের। 
সৃষ্ট বস্তুর সঙ্গে তার সম্বন্ধ, বাহরের ভিতরের নয়। সে প্রকান্ড অন্টরালিকা 
নির্মাণ করে। নানা দেশ হতে পাথর সংগ্রহ করে, মাটি পাঁড়য়ে ইট করে, 
পাথর গড়িয়ে [সিমেন্ট বানায়, তা পুড়িয়ে চুন করে। এইভাবে নানা সামগ্রীর 
সংযোগে তার অদ্রালিকা নার্মত হয়। সে নির্মাতা বটে, কিন্তু তার স্থান 
বাহরে। সে মটরগাঁড়র মত 1বস্ময়কর যন্ত্র নির্মাণ করে। কিন্তু সেখানেও 
সৃচ্টি এবং স্রষ্টার সম্পর্ক বাহিরের । যে উপাদানে তা 'নার্মত হয় তা হয়ে 
যায় তার অঙ্গীভূত। 'কম্তু যার বুদ্ধ এবং যার হস্ত তাকে রূপ দেয় সে বাহরে 
থেকে যায়। এই রূপ স্রম্টাকে তাই বলা হয় নামত্ত কারণ। 

যে শাক্ত এই বিশ্ব সৃষ্ট করেছেন তাঁর সঙ্গে তাঁর সৃম্টির সম্পর্ক কি এই 
ধরনের? মানসিক পাঁরণাঁতির এক অবস্থায় মানুষ তাঁর উপর এইরূপ সীমাবদ্ধ 
ক্ষমতাই আরোপ করোছল। ঈশ্বর জগৎ সৃম্টি করেছেন, কিন্তু এই জগৎ হতে 
তান ভিন্ন, এই ধরনেরই একটা বশ্বাস গড়ে উঠোছল। তার সঙ্গত কারণ 
আছে। মানুষ যা জানে তাই দিয়েই সে অজানাকে বুঝতে চেষ্টা করে। তাই 
সৃষ্টির সহিত স্রষ্টার সম্পর্ক নিজের অভিজ্ঞতায় সে যেমন দেখেছে তা হতে 
স্বতন্ত্র সম্পর্কের কথা তার মনে হয় নি। কাজেই নিজের আঁভজ্ঞতার ওপর 
নিভর ক'রে নিজের ধরনেরই ঈশ্বরের স্রষ্টা রূপাঁট কল্পনা করেছে। 

দ্বিতীয়ত, ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা হেতু তাঁকে জগতের সংস্পর্শ হতে 
দুরে রাখতে মানুষের ইচ্ছা হয়েছে। মর্তেট যে পাপ আছে, দুঃখ আছে, 
আবর্জনা আছে, সেখানে যে মানুষ বাস করে। সেখানে কি আর ঈশ্বরের স্থান 
হতে পারে? তা যে তার ধারণারও অতাত। সেইজন্য তাঁর স্থান না্ট হয়েছে 
স্বর্গে, যেখানে সে কল্পনা ক'রে নিয়েছিল দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই। 
এ ধারণার উপর যেন মানুষের জীবন ব্যবস্থার প্রভাব দেখা যায়। এখানেও যে 
অবস্থায় সে অভ্যস্ত তার সঙ্গে সঙ্গীত রেখেই ঈশ্বর সম্বন্ধে সে ধারণা ক'রে 
নিয়েছে। তখনকার দিনে সামাঁজক জাবনে মানুষে মানুষে ছিল বড় রকম 
ভেদের প্রাচীর। একাঁদকে ছিলেন রাজা, অপর দিকে তাঁর প্রজা । রাজা শাসক, 
প্রজা শাঁসিত। তাই রাজায় প্রজায় অনেক ভেদ। রাজা থাকতেন প্রাসাদে, প্রজা 
কুটীরে। এই সামাজিক জাীবন-গত ভেদের আদর্শেই যেন ঈশ্বর নির্বাসিত 
হলেন স্বর্গের রাজপ্রাসাদে। আর তাঁর সৃষ্ট জীব পড়ে রইল নপচে মর্তয- 
লোকে। 


ঈশ্বর সম্বন্ধে মানুষের এই ধারণাটিই সাধারণ প্রচলিত ধর্মের 'ভীত্ত। 


সূচীপত্রে যান 


সবে শ্বরবাদ ৬৫ 


এখানে ঈশ্বর তাঁর সৃন্টি হতে পৃথক, তাঁর অবস্ছিতিও পৃথক। এ ব্যবস্থায় 
একটি সুবিধাও আছে। মানুষের হদয়বাত্ত একটি প্রবল বৃত্ত । ঠিক বলতে 
গেলে তার হৃদয়বাত্তই তার ধর্মবোধের ভীত্ত। যে শাক্ত বিশ্বে মানুষকে 
প্রাতিষ্ঠত করেছেন, মানুষ নানাভাবে তাঁর হিতৈষণার পরিচয় পায়। বিপদে 
স্মরণ করতে, অভাবে প্রয়োজন মিটাতে তাঁর পরম শাক্তমত্তার ওপর বিশ্বাস 
রেখে তাঁর ওপর নির্ভর করতে শেখে । যে স্বার্থ রক্ষণ বা স্বার্থবদ্ধনে উৎসুক 
নয়, সেও তাঁকে অপারাঁমত কল্যাণের উৎস হিসাবে দেখে তাঁর প্রাতি ভক্তি- 
নিবেদনের জন্য আকুল হয়ে ওঠে। এসব ক্ষেত্রে তার অনুভূতি শক্তিই প্রধানত 
ক্রিয়া করে এবং তাকে আঁভব্যক্তি দেওয়া খুব সহজ হয় এই ধরনের সৃষ্ট ও 
সমষ্ট জীব হতে পৃথক সর্বশীক্তমান ব্যাক্তত্ববিশিষ্ট ঈশ্বরের পাঁরকল্পনায়। 
এখানে ঈশ্বর যেন এক হিসাবে নাগালের মধ্যে এসে যান। তিনি যেন আঁত- 
মানব, তান তাই পুরুষোত্তম, বিপদে পড়লে তাঁকে ডাকা যায়, আকাঙ্ক্ষা 
পূরণ করতে তাঁর কৃপা প্রার্থনা করা যায়, হৃদয়ে ভীক্ত উদ্বেল হয়ে উঠলে তাঁকে 
তা নিবেদন করা সহজ হয়। এর আকর্ষণ কত তাঁর, পৃর্ববতর্ণ এক অধ্যায়ে 
নিজের স্থাপিত ঈশ্বরবিহীন ধর্মত্যাগ ক'রে তাঁকেই দেবতার পদে আঁধম্ঠিত 
ক'রে মহাযান ধর্ম প্রবার্তত করেছিল। তার আকর্ষণেই "হিন্দু ভক্ত জ্ঞানমার্গ 
ত্যাগ ক'রে পুরাণের ভক্তিমার্গ বরণ ক'রে নিয়োছল। 

এই বিষয়টি সম্পর্কে গীতায় একটি সুন্দর বিশ্লেষণ পাওয়া যায়। তা 
এখানে উদ্ধত করা যেতে পারে। গাতায় চারশ্রেণীর ভক্তের উল্লেখ আছে। 
তারা হল আর্ত, অর্থার্থাঁ, ভক্ত ও জিজ্ঞাস ১ । কারও সন্তান হয়ত গুরুতর 
পড়ায় আক্রান্ত হয়েছে । ফলে তার জীবন হয়ে পড়েছে বপন্ন। সে তখন 
ঈশ্বরের শরণাপন্ন হয়ে তাঁর করুণা ভিক্ষা ক'রে প্রার্থনা করে তিনি যেন তাঁর 
সন্তানকে রোগমুক্ত করেন। এইশ্রেণীর মানুষ হল আর্ত শ্রেণীর ভক্ত। আবার 
এমনও হয় যে কোনো বিপদ আসোন কিন্তু একটি বিশেষ আকাঙ্ক্ষা পূরণ 
করবার কারও ইচ্ছা হয়েছে। হয়ত চাকুরীতে উন্নাতি বা সন্তানের পরাঁক্ষায় 
সাফল্য তার কামনার বস্তু। সে ভগবানকে প্রার্থনা জানায় তার কামনা পুরণ 
করতে অনুরোধ ক'রে। এটি হল দ্বিতীয় শ্রেণীর ভক্তের উদাহরণ অর্থাৎ 
অর্থার্থার। আর এক শ্রেণীর ভক্ত আছেন যাঁর ঈশ্বরের প্রীত শ্রদ্ধা ও ভাক্ত, 
এত গভ'র যে ভাক্ত ক'রেই তাঁর তৃপ্ত। ইনিই প্রকৃত ভক্ত। মীরার ভক্তি এই 
ধরনের ভাক্ত। আর যান জিজ্ঞাস তিনি ঠিক ভক্ত নন। তান পরম সত্তার 
স্বরূপ সম্বন্ধে জানতে ইচ্ছুক। হৃদয়বৃত্ত হতে ব্দাদ্ধবৃস্তি তাঁর বেশী প্রবল। 


১ চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সূকাতিনোহজ্জ+ন। 
আর্তো জিজ্ঞাসুরর্থার্থা জ্ঞানী চ ভরতর্ষভ ॥ গীতা। ৬ ॥ ১৬ 


সুচীপত্রে যান 


৬৬ উপাঁনষদের দর্শন 


মানুষের জিজ্ঞাস মন কিন্তু একেশ্বরবাদের ঈশ্বরকে বেশীদন প্রাতিম্ঠিত 
রাখতে পারে নি। তার জ্ঞানের ক্ষেত্র যেমন প্রসারলাভ করতে থাকে, তার 
একেশ্বরবাদের পাঁরকল্পনা নাড়া খেতে থাকে। এককালে মানুষ ধরে 'নয়োছিল 
ঈশ্বর স্বর্গে বাস করেন এবং সেই স্বর্গ উদ্ধলোকে কোথাও অবাস্থত হবে। 
কিন্তু বিশ্ব সম্বন্ধে জ্ঞানের প্রসারের সঙ্গে সে জানে যে উদ্ধলোক বলে কিছ 
নেই। আম যেখানে দাঁড়িয়ে আছ তার ওপরটা যদ উদ্ধলোক হয়, পৃথিবীর 
উল্টোদিকে যে দাঁড়য়ে আছে, তার সেটা অধোলোক। ভারতবাসনীর যেটা অধো- 
লোক, আমোরকাবাসশর সেটা উদ্ধলোক। শুধু কি তাই? গোলমাল আরও 
আছে। আমরা বর্তমানে জানি যে পাথবী তার অক্ষের ওপর ঘূরছে। সুতরাং 
আমাদের মাথার উপরকার উদ্ধলোকও প্রাতিমহূতেই পাঁরবার্তত হচ্ছে। 
কাজেই স্বর্গের উদ্ঘলোক কোনটা, তার দিশা পাওয়া যায় না। তারপর এখন 
দূরবীক্ষণ যন্্র আঁবন্কার হয়েছে । আমেরিকায় মাউণ্ট পালোমারের [শিখরে 
যে দরবীক্ষণাট স্থাপিত হয়েছে তার দেখবার কাঁচ খানির ব্যাস হল দুইশত 
ই্চি। তার নাগাল আকাশের অভ্ন্তর ভাগে লক্ষ লক্ষ আলোক বৎসরের দূরত্ব 
পর্যন্ত। তার মধ্যে কোথাও ত স্বর্গের দিশা পাওয়া যায় না। সুতরাং ধর্মের 
অঙ্গ হিসাবে বিশ্বাসেব আবরণে তাকে সূরাক্ষত ক'রে না রাখলে একেশ্বরবাদের 
পারকল্পনাকে রক্ষা করা দুঃসাধ্য হয়ে পড়ে। 

চিন্তার পথে এইভাবে মানুষ একেশ্বরবাদে আস্থা হাঁরয়ে ফেলে । মানুষের 
সাঁহত তার সম্ট বস্তুর সম্বন্ধ যে ধরনের তারই অন; র্‌পভাবে এই ধারণাঁট 
গড়ে উঠেছে। কিন্তু মানুষের সন্দেহের সঙ্গত কারণ এসে পড়ে যে, যে শক্তি 
বিশ্ব রচনা করেছে তা বোধ হয় সেইভাবে কাজ করে না। তার সৃষ্টির রীতি 
ভিন্ন । 

এই সূত্রে আমরা সেই কাবখানার মাঁলকের উপমাটর পুনরুল্েখ করতে 
পাঁর। কারখানার সঙ্গে তার সম্বন্ধ বাহিরের। নানা স্থান হতে নানা উপাদান 
নিয়ে এসে সে এই কারখানা গড়েছে। সেই উপাদানগুূলি তার অঙ্গ হয়ে 
গিয়েছে। এই কারখানা গড়তে একটা নক্সাও লেগেছে । হইাঞ্জীনয়ার সেই নক্সা 
করে 'দিয়েছেন। সেই নক্সার অনুসরণেই কারখানাটি গড়ে উঠেছে। সুতরাং 
এই কারখানা গড়তে অনেক বস্তুর সহযোগিতার প্রয়োজন হয়েছে। হীর্জীনয়ার 
তার নক্সা করে দিয়েছেন, মিস্তি তা গড়েছে, আর নানা উপাদান দরকার হয়েছে 
তাকে গড়তে । 

এদের পরস্পরের সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে আমরা এরস্টটলের 'বাভন্ন 
শ্রেণীর কারণের 1বভাগাঁট ব্যবহার করতে পাঁর। তা হলে আমাদের এই 
বাভিন্ন কারণগুলির পারস্পারক-সম্বন্ধ ধারণা করা সহজ হবে। এঁরস্টট্‌্ল 
চার শ্রেণীর কারণের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে দুটির সম্বন্ধ এত 
ঘানষ্ঠ যে তাদের পৃথক করবার দরকার পড়ে না। ফলে আমরা তিন শ্রেণীর 


সূচীপত্রে যান 


সবে শ্বরবাদ ৬৭ 


কারণ পাই : উপাদান কারণ, নিমিত্ত কারণ ও রূপ কারণ। এই কারখানা 
গড়তে যত ইট লেগেছে, লোহা লেগেছে, সিমেন্ট লেগেছে, এরা সব এর 
উপাদান। তাই এরা উপাদান কারণ। কারখানাকে গড়েছে মাস্ব। সেই ত 
বিভিন্ন উপাদানকে কারখানার রূপে রূপান্তারত করেছে। তাই তা নিমিত্ত 
কারণ। এ ছাড়া কারখানা গড়তে একটা নক্সারও প্রয়োজন হয়ে পড়েছিল। সেই 
নক্সাট ইঞ্জিনিয়ার আগে একেছিল। তারই অনুসরণে ত কারখানা গড়ে 
উঠেছে। সেখানে যে রূপাঁট আছে কারখানা তারই অনুরূপ হয়েছে। তাই 
তা রূপ কারণ। 

মানুষ যখন কোনো বস্তু রচনা করে তখন তিন শ্রেণীর কারণ বীশ্রম্টভাবে 
কাজ করে। যোঁট নিমিত্ত কারণ তাই এদের পরস্পরের সঙ্গে সংযোগ স্থাপন 
ক'রে বস্তুটি গড়ে তোলে । 'কন্তু সেখানেও সে বাঁহরে থেকে যায়। যে-শাক্ত 
বিশ্বের মধ্যে ক্রিয়াশীল তার রচনা পদ্ধাত কিন্তু স্বতন্ত্র । পৃথিবীর মধ্যে কত 
বিভিন্ন শ্রেণীর জাব ব্রমাবকাশের ধারায় সৃন্টি হয়েছে। প্রকৃতি তাদের 
কেমন ভাবে গড়েছিলেন 2 সেখানে নিমিত্ত কারণ কে? সেখানে কি কোনো 
নক্সার প্রয়োজন হয়েছিল ? 

এর উত্তরে এক ধরনের মত পাওয়া যায় যা বলে যে এখানে কোনো উদ্দেশ্য 
প্রণোদিত শীক্তর ক্রিয়া স্বীকার করবার প্রয়োজন নেই । এক শ্রেণীর বৈজ্ঞানিক 
সেইভাবেই চিন্তা করেছেন। তাঁদের মতে যা সৃষ্টি হয়েছে সবই আকাস্মক 
ঘটনার ভাত্ততে ঘটে গিয়েছে । একটি বনমানুষকে যাঁদ একাঁট লেখন যন্ত 
আর কাগজ দেওয়া যায় আর সে যদি যন্দে কাগজ জুড়ে এলো পাতাড় 
তার বোতাম টিপে চলে তাহলে হয়ত সে কালক্রমে একদিন অর্থ বোধ হয় এমন 
একাঁট কাঁবতা রচনা করতে পারবে । সেই রকম প্রকীতির মধ্যে নানা বিক্ষিপ্ত 
শক্তর 'বাভন্ন সমাবেশের মধ্যেই আকাঁস্মকভাবে জীব সম্ট হয়ে থাকবে। 

এই ধরনের মত যাঁরা পোষণ করেন তাঁরাও এক শ্রেণীর অন্ধ বিশ্বাসে 
আচ্ছন্ন। যেখানে কোনো ঘটনার উদ্দেশ্য প্রণোঁদত কমের ফলে হবার সপক্ষে 
অনেক সঙ্গত যুক্ত আছে, সেখানেও তাঁরা আকস্মিকতাবাদের অন্ধ বিশ্বাসকে 
আঁকড়ে ধরে থাকতে চান। এদের উপহাস ক'রে বিখ্যাত জার্মান দার্শানক 
পাউলসেন যে প্রত্যুত্তর দিয়েছেন তা এখানে উদ্ধত করা যেতে পারে। তিনি 
বলেছেন, 

“কাজেই ধরে নিতে হবে যে কোনো বিশেষ সময়, কোনো বিশেষ স্থানে, 
শুন্য মাঁটর বুকে. বা কাদায় বা জলে বা বাতাসে যে যে উপাদান দিয়ে একটি 
ঈগল পাখী, বা হাঙর বা সিংহ গঠিত তাদের সবার মিলন ঘটেছিল। ওই 
সামনে দাঁড়িয়ে সিংহ, তা নানা অণুর সমবায়ে গঠিত হয়ে চর্ম এবং লোমের 
আচ্ছাদনে শোভিত হয়েছে, তার চোখ আছে, কান আছে, দংম্ট্রা আছে, নখর 
আছে, তার হংপিণ্ড আর ধমনীতে রক্ত প্রবাহিত আছে। আঁত বড় 


সূচীপত্রে যান 


৬৮ উপানিষদের দর্শন 


কজ্পনাবীর এই ঘটনার কল্পনা করে দেখুন ত। সঙ্গে এটাও মনে রাখতে হবে 
যে ঠিক সেই শুভ মুহুর্তে, সেই একই আকাঁস্মক ঘটনায় একাঁট সিংহ! সৃষ্ট 
করা প্রয়োজন, তাও সেই একই স্থানে; তা না হলে সেই আকাঁস্মক ঘটনা দা 
নিরর্থক হয়ে যায় যে। আরও প্রয়োজন তেমাঁন আকাঁস্মকভাবে একাঁট হাঁরণ 
সৃষ্ট হওয়ার। আরও ভাল হয় এক জোড়া হরিণ হলে, আরও ভাল হয় 
অনেকগুলি জোড়া হলে যাতে নূতন খাদ্যের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের 
খাদ্যাভাব না ঘটে ৷”২ 

এতগ্ণীল আকাঁস্মক ঘটনা-পরম্পরা স্বীকার করা একান্ত কষ্টসাধ্য হয়ে 
পড়ে। সুতরাং একটি উদ্দেশ্য প্রণোদক শক্ত যে এখানে ক্রিয়া করছে তা ধরে 
নিতে হয়। কিন্তু তা কিভাবে করছে? মানুষের ক্ষেত্রে আমরা জানি যে, যে 
ব্যক্তি উদ্দেশ্য নিয়ে কাজ করছে সে সূন্ট বস্তু হতে স্বতন্ত্র থেকে বাহির হতে 
কাজ করছে। ডারউইন্‌ এ বিষয়ে একটি নৃতন তত্ব প্রচার ক'রে এই সমস্যার 
সমাধান দিতে চেয়েছিলেন। তাঁর প্রচারত তত্বে উদ্দেশ্যের ক্রিয়া সম্পূর্ণ 
ক্মাবকাশ ঘাঁটয়েছে, এই ধরনের মত প্রকাশ করা হয়েছে। 

ডারউইন্‌ বিভিন্ন শ্রেণীর ক্রমাবকাশের ব্যাখ্যা করতে চেয়েছেন এইভাবে : 
বংশধারা সংরক্ষণের ক্ষেত্রে (বিভিন্ন শ্রেণীর জীবের মধ্যে অনুক্ষণ প্রতিদ্বন্দ্বিতা 
চলেছে। প্রকৃতির বক্ষে যতগুলি শ্রেণীর জীব বংশধারা রক্ষা করতে চায় 
তাদের সকলের জন্য স্থান নেই। অপর পক্ষে একই শ্রেণীর অন্তর্ভুক্ত সকল 
জাীবই সমানভাবে সজ্জিত নয়। তাদের মধ্যে কেউ কেউ সামান্য রকম ব্যাতি- 
ক্রুমের আঁধকারী হয়। সেই ব্যাতিক্রম যাঁদ জীবন যুদ্ধের প্রতিযোগিতায় কাজে 
লাগে, তাহলে তা শ্রেণী বিশেষের উত্তরাধকার সন্ত প্রাপ্য বৈশিষ্ট্যের অঙ্গ 
হয়ে যায়। এইভাবে পাঁরবেশই ঠিক করে দেয়, যে শ্রেণী জীবন যুদ্ধে জয়ী 
হবে তার কি কি বিশিষ্টতা থাকবে । এখানে এ কথা স্বীকৃত হয় নি যে 
জাবের মধ্যেই অন্তার্নীহত কোনো শক্তি সেই 'বাঁশম্টতা গড়ে তুলতে সাহায্য 
করেছে, যা কোনো বিশেষ পরিবেশে জাঁবনধারণের সহায়ক হবে। বরং 
প্রাধান্য দেওয়া হয়েছে পারবেশের। কোনো বিশেষ পাঁরবেশে আকাঁস্মকভাবে 
লব্ধ কোনো 'বাশম্টতা যাঁদ স্ীবধা এনে দেয়, তা হলে যে জীবাঁটর সেই 
বিশিন্টতা আছে সেই জীব টিকে থাকবে আর যাদের সে 'বিশিষ্টতা নেই তারা 
লোপ পেয়ে যাবে। ফলে যে টিকে রইল তার বংশই সংরাক্ষত হবে। এখানে 
কোনো উদ্দেশ্য ক্রীয়াশীল নয়, পারবে” পরোক্ষভাবে শ্রেণী বিশেষের 
বিশিষ্টতা গড়ে তোলে। 

এই মত অনসারে ভ্রমবিকাশের পথে জীবের মধ্যে কোনো ডদ্দেশ্যমূলক 


শপ শপে 


২ Paulsen, Introduction to Philosophy, 9. 153. 


সূচীপত্রে যান 


সবেশ্বরবাদ ৬৯ 


শাক্ত ক্রিয়াশীল নয়। জীবের যে পাঁরবর্তন ঘটে তা পরিবেশের প্রাতিক্রিয়া 
হিসাবে খানিকটা ফন্ত্রচালিতভাবে। এখানেও কত্ত যীক্তসঙ্গত প্রমাণ সত্বেও 
জীবের মধ্যে অন্তর্বতাঁঁ উদ্দেশ্যের ক্রিয়াকে অস্বীকার করা হয়েছে সেই একই 
মনোভাব প্রণোদত হয়ে। আকাঁস্মকভাবে ঘটে যাওয়া ঘটনার 'ভীত্ততে 
ব্যাখ্যার প্রতি পক্ষপাত এখানে বৈজ্ঞানিকের মনকে একদেশদরশ করেছে । জব- 
দেহের ক্রমাবকাশের মূল কারণ হল জীবনে জয়ী হবার ইচ্ছা । সে ইচ্ছা কাজ 
করে প্রাতিকূল পাঁরবেশের সঙ্গে জীবদেহের সামঞ্জস্য ঘাঁটয়ে। অন্ধভাবে যেতে 
যেতে কেবল মাত্র অক্রিয়ভাবে পারবেশের সাঁহত ভাগ্যন্রমে সামঞ্জস্য রক্ষা করতে 
পেরে জীব ক্মাবকাশের পথে অগ্রসর হয় না। একটি সক্রিয় ইচ্ছা এখানে 
জীবদেহের অভ্যন্তরে কাজ করে। এ সম্পর্কে পাউলসেন এই রকম আঁভমত 
ব্যক্ত করেছেন: 

“তারা অক্রিয়ভাবে ক্রমবিকাশলাভ করে না, তারা ঠিক স্রোতাস্বিনীর মধ্যে 
পাথরের নুড়ির মত বাহির হতে যান্ত্রিক কারণের প্রভাবে নৃতন রূপ গ্রহণ করে 
না। জীবন রক্ষার জন্য প্রাতদ্বন্দ্িতার সংকল্প জীব বিশেষের উপর বাঁহর 
হতে আরোপিত হয় না; তারা নিজস্ব ইচ্ছা প্রণোদিত হয়েই সংগ্রাম করে; 
নিজস্ব ব্যাক্তিগত জাবন সংরক্ষণ এবং সন্তান উৎপাদন ও পাঁরপালনের নিজস্ব 
ইচ্ছা ব্যতীত বাঁচবার জন্য প্রতিদ্বন্দ্বিতা সম্ভব হয় না।”ৎ 

এাঁরস্‌টট্‌ল বলেন যে 'বাভন্ন জীব যে বিভিন্ন রূপ পায় সেখানে বাহির 
হতে কেহ রুপ আরোপ করে না। সেই রূপ পাবার আকুতি ভিতর থেকেই 
ক্রিয়াশীল থাকে। অর্থাৎ এখানে রূপ কারণ বাহিরের বস্তু নয়, তা জীবদেহের 
অভ্যন্তরেই ক্রিয়াশশীল। আমরা যে সব সার্বক সংজ্ঞা ব্যবহার করি তাই এখানে 
রূপ কারণ। আমাদের মনের মধ্যে 'গানুষ' এই সার্বক সংজ্ঞার একটি চিত্র 
আছে। সেই চিন্রাট কোনো বিশেষ মানুষের মত নয়, অথচ অতাঁতে যত মানুষ 
জন্মেছে ও ভবিষ্যতে যত মানুষ জন্মাবে তাদের সকলেরই মত। সকলের ওপর 
প্রয়োগ করা যায় বলেই তাকে সার্বিক সংজ্ঞা বলতে পারি। এই সার্বিক সংজ্ঞাই 
এখানে রূপ কারণ এবং তাই জীবদেহের অভ্যন্তরে থেকে কাজ করছে তার বিভিন্ন 
কোষগুলিকে এই বিশেষ রূপ দেবার জন্য । এখানে তাহলে জাঁবদেহ সৃষ্টিতে 
উপাদান কারণ, রূপ কারণ এবং 'নামত্ত কারণ সবই এক হয়ে যায়। জীব- 
কোষগ্ীল উপাদান। অসংখ্য জীবকোষকে নিয়ন্নণ ক'রে এই সার্ক সংজ্ঞাই 
অভ্যন্তরে থেকে জীববিশেষ যে শ্রেণীর অন্তর্ভুক্ত তার মতই তার রুপ দেয়। 

রূপটি যে নক্সা আকারে জীবদেহের মধ্যেই লুকান আছে, তা বর্তমান 
জীবাবিজ্ঞান স্বীকার করে। সে নক্সা জীবদেহের প্রতিটি কোষে বর্তমান। 
তাকে জীন বলা হয়। সেই জীন্‌ জাবদেহের অভ্যন্তরে থেকে তার রূপ 


৩. Paulsen, Introduction to Philosophy, p. 186. 


সুচীপত্রে যান 


৭0 উপানিষদের দর্শন 


কেমন হবে তা নিয়ল্লণ করে। সুতরাং মানুষে যেভাবে সৃচ্টি করে প্রকৃতির 
সৃষ্টির রীতি তা হতে স্বতন্ত্। প্রকাতির মধ্যে যেখানে সৃন্টি হয় সেখানে 
উদ্দেশ্য সৃষ্ট বস্তুর অভ্যন্তরেই ক্রিয়াশীল । 

এই অনুমানের ভিত্তিতেই সবেরশ্বরবাদ গড়ে উঠেছে। গভীরতর চিন্তার 
ফলে মানুষ এই সিদ্ধান্তে এসেছে যে, যানি বিশ্ব নিয়ন্ণ করেন তাঁর সৃম্টির 
রীতি মানুষের সাম্টর রীতি হতে 'বিভন্ন। এখানে সৃষ্টি ও শ্রম্টা পৃথক 
নন, শ্রম্টা সৃষ্টির মাঝখানেই অহরহ বরাজমান। সম্টির প্রবাহ তান সান্টর 
মাঝখানে থেকেই পরিচালিত করছেন। 

উপাঁনষদ মোটামুটি এই ধরনের সবেশ্বরবাদকে গ্রহণ করেছে। উপাঁনষদ 
সমগ্র সৃষ্টিকে একই সত্তার বিস্তার বলে ব্যাখ্যা করেছে। তাকে কোথাও ব্রহ্ম 
বলা হয়েছে, কোথাও ভূমা বলা হয়েছে। উভয়েরই অর্থ এক। যা সকল-কিছু 
ব্যেপে আছে তাই ব্ৰহ্ম! যা সব থেকে বিরাট তাই হচ্ছে ভূমা। তাকে কোথাও 
অক্ষরও বলা হয়েছে, কারণ যা সব কিছ জাঁড়য়ে আছে তার ত কোনো ক্ষয় 
নেই। তাকে কোথাও আত্মন্‌ বলাও হয়েছে। 

ব্ন্ষের সর্বব্যাঁপত্ব স্বীকার করে এমন বাণী প্রায় সব কাট প্রাচীন 
উপনিষদের মধ্যেই পাওয়া যায়। ঈশ উপনিষদ আরম্তই হয়েছে এই 
কথাটি দিয়ে, 

“এই বিশ্বে যা কিছ্‌ দৃশ্যমান সবই ঈশ্বরদ্বারা আচ্ছাদিত।”৪ 

কঠ উপাঁনষদের "দ্বিতীয় অধ্যায়ে আমরা এই কথাগুলি পাই : 

“আগ্নি যেমন ভুবনে প্রবেশ করে বহুর্‌প ধারণ করে, তেমন একই ব্রহ্ম 
সকল জাবের অভ্যন্তবে অবস্থিত হয়ে 'বাঁভন্ন রূপ পাঁরগ্রহ করেন এবং তার 
বাহরেও বর্তমান থাকেন ।”* 

শ্বেতাশ্বতর উপানিষদে রন্গের সর্বব্যাঁপত্ব সম্বন্ধে এই ডীক্ত করা হয়েছে : 

“তাঁর পাণি এবং পাদ সর্বত্র, তাঁর অক্ষি, শির এবং মুখ সর্বত্র, তাঁর শ্রবণ- 
শাক্ত সর্বত্র বর্তমান, তান সকল বস্তুকে আবৃত ক'রে বিরাজমান ৷” 

এটি পড়ে মনে হয় যেন খগৃবেদের দশম মণ্ডলের পুরুষ সৃক্তের 
ভাবধারার দ্বারা তা বশেষ রকম অন:প্রাণিত। 

মুণ্ডক উপনিষদেও অনুরূপ ভাবধারা পাই। সেখানে বলা হয়েছে যে 
বিশ্বের অনন্ত বিস্তারের মধ্যে ব্রহ্ম ব্যতীত বস্তু নাই। উীকক্তা্ট এই, 

“সেই অমৃত ব্হ্গই আমাদের সম্মুখে, ব্রহ্ম আমাদের পশ্চাতে, তান দক্ষিণে, 


৪ ঈশাবাস্যামদং সব্ব্বং যং কিং চ জগত্যাং জগৎ ॥ ঈশ॥ ১] 
« আগ্মর্যঘৈকো ভুবনং প্রাবষ্টৌ রূপং রূপং প্রাতরূপো বভৃব 

একস্তথা অ রূপং রূপং প্রীতরূপো রা কঠ॥ ২॥ ৫॥ ৯ 
৬ সব্বতঃ না তৎ সব্বতোহ'ক্ষ শশিরোমুখম্‌ ৷ 

সব্বতঃ শ্রুতিমল্লোকে সব্বমাবৃত্য তিষ্াত॥ শ্বেতাশ্বতর | ৩॥ ১৬ 


সূচীপত্রে যান 


সবেশ্বরবাদ 2১ 


তিনি উত্তরে, তান উদ্ধে" তিনি অধোদেশে ; সেই বাঁরষ্ঠ বরহ্মই এই বিশ্বর্পে 
প্রসৃত |”? 

তৈত্তিরীয় উপনিষদের রঙ্গানন্দ বল্লীতে এই একই চিন্তাধারার রেশ আমরা 
খুজে পাই৷ ব্রন্ম যে বহ ও নানার বৈচিত্র্যময় জগতরূপে আত্মপ্রকাশ করলেন, 
তাই নয়। সেখানে আরও দেখান হয়েছে যে তান নানা 'বাভন্নধম্মরঁ এবং 
পরস্পর বিরোধী গুণ বিশিষ্ট বস্তুতে পাঁরণত হলেন। এখানে বলা হয়েছে, 

“এই বিশ্বকে সাঁন্ট করে ব্রহ্ম তাতেই প্রবেশ করলেন। করে সং এবং 
অসং দুই হলেন......বিজ্ঞান ও অবিজ্ঞান হলেন, সত্য এবং মিথ্যা হলেন, সত্য 
হলেন, এই যা কিছু আছে সব হলেন” 

এইখানে একাঁট বিষয় লক্ষ্য করবার আছে। এখানে একই সঙ্গে বলা 
হয়েছে ব্রহ্ম সত্য এবং মিথ্যা হলেন এবং সত্য হলেন। তার একাঁট তাৎপর্য 
আছে। ভাল মন্দ, সত্য মিথ্যা, জন্ম মৃত্যু ইত্যাদি 'বাভন্ন ধম্ম পরস্পর 
সা 
উভয়েরই বিশ্বে স্থান আছে। তাই তারা উভয়েই সত্য। 

ছান্দোগ্য ও বৃহদারণ্যক উপাঁনষদে এই চিন্তাধারার সাঁবস্তার উল্লেখ আমরা 
আরও বেশ পরিমাণে পাই। ছান্দোগ্য উপনিষদের একটি উক্তির ইতিমধ্যেই 
আমরা উল্লেখ করেছি। তা বলে, 

“এই সব কিছুই ব্ৰহ্ম, তাতেই তাদের জন্ম, পুষ্টি এবং বিলয়।”* 
এই কথারই বিস্তাঁরত ব্যাখ্যা অন্য সূত্রে এই উপাঁনষদের মধ্যেই আমরা পাই। 
সে ব্যাখ্যা আছে আরুণি এবং তাঁর পত্র শ্বেতকেতুর মধ্যে ব্রহ্ম সম্বন্ধে 
আলোচনায়। সে গল্পের সঙ্গে ইতিপূর্বে আমরা পাঁরচিত হয়োছ। আরুণি 
পুত্রকে যে শিক্ষা দিয়োছলেন তার মর্মকথাই হল এই যে জাব, জড় জগৎ, 
অণু, বিশ্বে যা কিছু আছে তারা সকলেই সত্য এবং সকলেই রক্ষ। তান 
বলেছেন, 

“আমরা যে অণু হতে অণু দেখি তাতে ব্রহ্ম বিরাজমান, এই যে বাঁহরে 
যা কিছু দেখি, এরা সবই সত্য এবং তা আত্মা অর্থাৎ ব্রহ্দধ এবং তুমিও 
তাই ।”৯০ 

ব্ৰহ্ম যে সৰ্বত্ৰ ছড়িয়ে, সব কিছু জাঁড়য়ে আছেন এই কথাটি এই উপনিষদের 


« ব্রদ্মেবেদমৃতং পুরস্তাদ রক্গ পশ্চাদ্‌ ব্ৰহ্ম দক্ষিণতশ্চোত্তরেণ 

অধশ্চোদ্ধর্ং চ প্রসৃতং ব্রদ্দৈবেদং বিশ্বামদং বারম্ঠমৃ॥ মুণ্ডক ২] ২॥ ১ 
“ তদন; প্রীবশ্য ॥ সচ্চ ত্যচ্চাভবৎ ॥ 

বিজ্ঞানং চাঁবজ্ঞানং চ॥ সত্যং চানৃতং চ॥ সতামভবৎ ॥ 

যাঁদদং কং চ॥ তৈঁত্তরীয়॥ ২॥ ৬ 
৯ সৰ্বং খাল্বদং ব্ৰহ্ম তজ্জলানশীতি ॥ ছান্দোগ্য ॥ ৩) ১৪॥ ৯ 
১০ স য এষোহাণ মৈতদাত্ম্যামদং সর্বং তৎ 

সত্যং স আত্মা তত্বমাস শ্বেতকেতোঃ ॥ ছান্দোগ্য 1৬ ॥১২॥৩ 


সুচীপত্রে যান 


৭২ উপনিষদের দর্শন 


সপ্তম অধ্যায়ে আরও স্পষ্ট করে বলা হয়েছে। সেখানে সনৎকুমার নারদকে 
রহ্গাবদ্যা শিক্ষা দিতে গিয়ে বলেছেন, ভূমাই সব এবং সেই ভূমা সর্বত্র বিরাজ- 
মান। তিনি বলেছেন, 

“তান উপরে, তানি নীচে, তান পশ্চাতে, তান দক্ষিণে তান উত্তরে, 
এইসব কিছুই ত তান” 

বৃহদারণ্যক উপানিষদের সুবিস্তার্ণ বক্ষে এই চিন্তাধারার সাবশেষ পাঁর- 
বর্ধন আমরা লক্ষ্য করতে পাঁরি। তার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, 

“যেমন উর্ণ নাভ হতে তন্তু উৎপন্ন হয়, যেমন আগ্ন হতে ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফু- 
লিঙ্গ নির্গত হয়, তেমনি এই আত্মা হতে সকল প্রাণ, সকল লোক, সকল দেবতা, 
সকল জীব উৎপাঁদত হয়।”*২ 

ব্রহ্ম বা আত্মা বিশ্বের সকল বস্তুর, বিশ্বের সকল জনবের কেবল উৎপাস্তর 
কারণ নন, তারা ব্রন্মের মধ্যেই অবাস্থিত, ব্রহ্মের মধ্যেই তাদের প্রতিষ্ঠা, এই 
কথাঁটও বৃহদারণ্যক উপাঁনষদে বুঝাবার চেষ্টা হয়েছে। তার দ্বিতীয় অধ্যায়ের 
পণ্চম ৱানহ্মণে পাই, 

“যেমন রথনাভি ও রথনেমিতে রথের চক্রের সমস্ত অরগ্দাল প্রাতীষ্তঠত 
থাকে সেইরকম এই আত্মার মধ্যেই সকল জাব, সকল দেবতা, সকল লোক, 
সকল প্রাণ এবং সকল আত্মা (জ'বাত্মা) আশ্রিত হয়ে আছে ।”১০ 

উপরে উদ্ধত বিভিন্ন বচনগুলি এই তত্ঁটি সমর্থন করে যে বিশ্বের যান 
কারণ সেই ৱন্ম বিশ্ব হতে পৃথক নয়, বিশ্বকে ব্যাপ্ত করেই তিনি রয়েছেন। অপর 
পক্ষে এ কথাও বলা হয়েছে যে সৃন্টিরূপী বিশ্ব শ্রম্টা হতে 'বাচ্ছনন হয় না, 
প্রন্টার উপরেই তা আশ্রিত হয়ে থাকে। আরও কিছু বচন পাই যা বলে এই 
ব্ৰহ্ম সৃষ্টির মধ্যে এমনভাবে মিলিয়ে আছেন যে তাকে সৃম্টি হতে পৃথক করা 
যায় না, এমন কি তাঁর সমষ্ট বস্তু জানতেই পারে না তিনি কোথায় আছেন। 
এইবার সেই ধরনের দু একটি উাঁক্ত উদ্ধত করা যেতে পারে। 

বৃহদারণ্যক উপনিষদের তৃতীয় অধ্যায়ে এই বচনাঁট আছে, 


>> স এবাধস্তাং স উপারষ্ঠাৎ স পুরস্তাৎ 

স দক্ষিণতঃ স উত্তরতঃ স এবেদং সর্বামাত ॥ ছান্দোগ্য ॥ ৭ ॥ ২৫ ॥১০ 
৯২ স যথোর্ণনাভিস্তস্তুনোচ্চরেদ যথাগ্নেঃ 

ক্ষুদ্রা বিস্ফুলিঙ্গা বুযচ্চরস্তেবমেবাস্মাদাত্মনঃ 

সর্কে প্রাণাঃ সর্বে লোকাঃ সর্বে দেবাঃ 

সর্বাণ ভূতানি ব্যচ্চরাস্ত ॥ বৃহদারণ্যক ॥ ই ॥ ১॥ ২০ 
১৩তদ যথা রথনাভো চ রথনেমৌ চারাঃ 

সর্বে সমার্পতা এবমেষাস্মন্নাতআঁন সর্বাণ ভূতাঁণ 

সর্বে দেবাঃ সর্কে লোকাঃ সর্বে প্রাণাঃ 

সর্ব এব আত্মানঃ সমার্পতাঃ ৷ বৃহদারণ্যক ॥ ২ ॥ ৫॥ ১৫ 


সূচীপত্রে যান 


সবে শ্বরবাদ ৭৩ 


না, যাঁর সকল জীব হল দেহস্বরূপ, যানি সর্বভূতের অন্তরে থেকে তাদের 
পারচালিত করেন, তিনিই হলেন অন্তর্যামী এবং অমৃত ৷” 

ব্ৰহ্ম সকলের মধ্যে অলক্ষ্যে বিরাজমান বলেই বোধ হয় তাঁকে অন্তর্যামণ 
বলা হয়। ব্রন্ষের যে বিশ্ব হতে স্বতল্ল কোনো রূপ নেই, তান তাঁর সৃষ্টির 
মধ্যেই প্রচ্ছন্নরূপে বিরাজমান, এই কথাট ছান্দোগ্য উপানষদের আরাণি ও 
শ্বেতকেতুর গল্পে বেশ সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝান হয়েছে । গল্পটি 
এইর্প। 

পিতা আরাুণ পত্র শ্বেতকেতুকে বললেন এক খণ্ড লবণ একটি পান্রে 
রক্ষিত জলে এক সন্ধ্যায় নিক্ষেপ করতে । পত্র তাই করলেন। পরের দিন 
প্রাতে পুত্রকে ডেকে আরুণ বললেন, 

কাল যে লবণ জলে ফেলে 'দিয়োছলে, তা কোথায় বল দেখি। 

শ্বেতকেতু বললেন, তাকে ত দেখতে পাচ্ছি না। 

পিতা বললেন, আচ্ছা, জলের একপ্রান্ত হতে জল নিয়ে আস্বাদ গ্রহণ 
কর ত। 

পত্র তাই করলে, পিতা প্রশ্ন করলেন, কি অনুভব করলে? 

পূত্র বললেন, লবণের আস্বাদ। 

তারপর পিতা বললেন, আচ্ছা, মধ্যভাগ হতে জল গ্রহণ ক'রে আস্বাদ ক'রে 
দেখত। 

পুত্র তাই ক'রে দেখলেন, সেখানেও লবণের জলের আস্বাদ। 

তখন পিতা বললেন, এবার পান্রের অপর প্রান্ত হতে জল গ্রহণ ক'রে আস্বাদ 
ক'রে দেখ ত। 

পূত্র এবারও দেখলেন সেই লবণের আস্বাদ। 

তাহলে কি শিক্ষা হল? শিক্ষা হল এই যে লবণের আর পৃথক আস্তিত্ব 
নেই। জলের সাহত লবণ এমনভাবে মিশে গিয়েছে যে তার যেমন পৃথক 
আস্তত্ব নেই তাকে তেমন দেখাও যায় না। জলে লবণের আস্বাদই তার একমান্র 
আস্তত্বের চিহৃ। ব্রহ্মও সেইরূপ তাঁর সন্টির মধ্যে এমনভাবে মিশে গেছেন 
যে তাঁকে সৃষ্ট হতে পৃথক ক'রে পাওয়া যায় না, তান অদৃশ্য অবস্থায় তাদেরই 
অভ্যন্তরে বিরাজমান থাকেন। 

সুতরাং এখানে কার্যকারণ সম্বন্ধে যা কারণ তা কার্য হতে পৃথক নয়। 
ব্ম সৃষ্টির কারণও বটে, ব্রহ্ম সৃন্টিও বটে। সুতরাং এ ক্ষেত্রে উপাদান কারণ, 
নিমিত্ত কারণ এবং রূপ কারণের শ্রেণী বিভাগ অর্থহীন। সকল প্রকার কারণই 


১৪ যঃ সব্বভিতেষু তিষ্ঠন্‌ সব্্বভ্যো ভূতেভ্যোহস্তরো 
যং সৰ্ব্বাণি ভূতানি ন বিদূর্ধস্য সৰ্ব্বাণি ভূতাণ 
শরীরং যঃ সর্বাণ ভূতানি অন্তরো যময়াত এষ 
ত আত্মান্তর্যাম্যমূত ইতি! ব্‌হদারণ্যক॥ ৩॥ ৭॥ ১৫ 


সূচীপত্রে যান 


৭৪ উপাঁনষদের দর্শন 


ব্রহ্ম এবং সকল কারণগুলি সৃষ্টির অভ্যন্তরে থেকেই ক্রিয়াশীল । এই হল 
সর্বেশ্বরবাদ। এই হল উপনিষদের সর্ববন্গবাদ। 

এই রন্ষের দুটি বিভিন্ন রূপ কল্পনা করা হয়েছে। তার মধ্যে একটি 
স্থায়ী রুপ অপরটি চণ্চল রূপ। এই চণ্ডল রুপাঁটই রুপ, রস, শব্দ, গন্ধ, 
স্পর্শের জগতর্‌ূপে আমাদের ইন্দ্রিয়ের কাছে ধরা দেয়। এই রূপটি দৃশ্যমান 
বটে কিন্তু বিনাশশীল এবং অস্থায়ী। ব্রহ্মের আর একটি স্থায়ী রূপ আছে, 
তা হল স্থির, অচণ্টল এবং আবনাশী কিন্তু তা মূর্ত নয়। বৃহদারণ্যক উপ- 

“বরহ্মের রূপ দুটি, মূর্ত এবং অমূর্ত, মর্তয এবং অমৃত, 'স্থর এবং চণ্চল, 
স্থায়ী এবং অস্থায়ী” 

এর একটি হীন্দ্রযয়গোচর বহু ও 'বাচত্র বস্তুর সমাবেশরূপী বিশ্বের যে 
প্রকাশ তাই। অপরাঁটর বাহরে কোনো প্রকাশ নেই। ইীন্ড্রিয়গ্রাহ্য জগতের 
বৈশিঘ্টা হল এখানে দুটি বিপরীত ধর্মী বস্তুর পরস্পর সংঘাত হয়ে থাকে। 
তার একটি হচ্ছে জ্ঞাতা ও অপরাট হচ্ছে জ্ঞেয়। দৃশ্যমান জগতের আঁবর্ভাব 
হয় সেইখানেই যেখানে একদিকে আছে দেখবার মন ও অপরাঁদকে আছে দ্রষ্টব্য 
জগৎ। দুয়ের সংযোগ হলেই দৃশ্যমান বিশ্বের উদ্ভব হয়। উপাঁনষদে একেই 
বলে দ্বৈতভাব। যেখানে দ্বৈতভাব হয় সেখানেই রন্ষের প্রকট রূপ পাই। তাই 
হল রূপ, রস. গন্ধ, স্পর্শ শব্দের জগৎ। তা হল বহুধা 'বাভন্ন বিচিত্র 
জগং। আর যেখানে এই দ্বৈতভাব থাকে না সেখানে বহু ও 'বাচন্রে ভরা 
এই প্রকট জগৎ লোপ পেয়ে যায়। তাই হল বঙ্গের অচণ্চল, স্থির, অমর্তা 
রূপ। 

ছান্দোগ্য উপানিষদে তাই বলা হয়েছে, 

“যেখানে কেউ কাউকে দেখে না. কেউ কাউকে জানে না. কেউ কাউকে 
শোনে না, তাই হল ভূমা এবং যেখানে এক অন্যকে দেখে, এক অন্যকে শ্রবণ 
করে এবং এক অন্যকে জানে তাই হল অল্প। যা ভূমা তা আঁবনশ্বর, আর যা 
অল্প তা মরণশীল।”৯৬ 

মাণ্ডুক্য উপানষদে এই কথাটি আরও পাঁরভ্কাররূপে বোঝানর চেষ্টা 
হয়েছে। এই উপনিষদাঁট আকারে ক্ষুদ্রতম হলেও তার তাৎপর্য খুব 
গভার। 


**দ্বে বাব ব্রহ্মণো রূপে মূর্তং চৈবামূর্তং চ 
মর্তাং চা মৃতং চ স্থিতং চ যচ্চ সচ্চ তচ্চ ৷ বৃহদারণ্যক ॥ ২ ॥ ৩ ॥ ১ 
৯৬ যত্ন নান্যং পশ্যাতি নান্যচ্ছণোতি নান্যাদ্বজানাতি 
স ভূমা থ যন্রান্যং পশ্যাত অন্যচ্ছণোতি অন্যাদ্বজানাতি 
তদজ্পং যো বৈ ভুমা তদমৃতমথ যদজ্পং তন্র্তম্‌ ॥ ছান্দোগ্য ৷ ৭ ২৪ ॥ ১ 


সূচীপত্রে যান 


সবে শ্বরবাদ ৭৫ 


তাই তার একট: বিস্তারত আলোচনার প্রয়োজন হয়ে পড়বে। এখানে প্রথমেই 
ব্ৰহ্মকে আত্মার সমস্থানীয় বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, 

“এই যা কিছ আছে সবই বক্ষ, আত্মাও ব্ৰহ্ম এবং এই আত্মা 
চতুষ্পাৎ ৮৯ 

তারপর আত্মার চারটি অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। তার প্রথম 
তনাঁট অবস্থা ভোক্তার্পী আত্মার বর্ণনা এবং চতুর্থ অবস্থাঁট অমূর্ত আত্মার 
বর্ণনা । যেখানে দ্বৈতবোধ আছে সেখানে ভোক্তার্পণ আত্মাকে পাই। এখানে 
ভোগ্যের সঙ্গে আত্মা যুক্ত। অর্থাৎ এখানে ব্যাক্ত বিশেষের আত্মার কথা বলা 
হয়েছে তবে তাও ত রক্ষের মূর্ত রূপ । মোটামুটি এখানে দ্বৈতবোধের 'ভাত্ততে 
যে ভোক্তীভোগ্য সম্পর্কযুক্ত বর্ষের প্রকাশ সেখানেও ক্রমশ স্তরে স্তরে দ্বৈতবোধ 
যে শাথল হয়ে যায় তা দেখান হয়েছে। চতুর্থ অবস্থাটি বন্ধের সম্পূর্ণভাবে 
দ্বৈতবোধবিহীন অমূর্ত অবস্থা । 

প্রথম অবস্থায় পাই জাগ্রত অবস্থার মানুষের বিশ্বকে। এখানে দ্বৈতবোধ 
সম্পূর্ণরূপে প্রকট। ভোগ্য বন্ধ ও ভোক্তার্পী ব্যক্ত বিশেষের সম্পর্ক 
এখানে পূর্ণরূপে বিরাজমান। তাই তার নিকট রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ 
সমন্বিত বিশ্ব পূর্ণ মহিমায় প্রাতিভাত। এখানে তাই বলা হয়েছে জাগাঁরত 
অবস্থায় আত্মা 'বাহঃপ্রজ্ঞ'। আত্মা এখানে বাহঃপ্রজ্ঞ, কারণ এখানে বাহরের 
ইন্দ্রিয়গ্রাহ্য বৈচিত্রময় জগৎ পারপূর্ণরূপে প্রকট। 

দ্বিতীয় অবস্থা পাই স্বপ্নে। এখানেও দ্বৈতাবস্থা বর্তমান। কিন্তু তা 
খানক পরিমাণ ম্লান হয়ে গয়েছে। এখানে ভোক্তা আছে, কিন্তু প্রকৃত ভোগ্য 
এখানে বর্তমান নেই, প্রকৃত ভোগ্যের এখানে স্থান নিয়েছে তার কাঁলপত রূপ। 
সে রূপটি আবার ভোক্তাই সৃষ্টি করে। এখানে যে দ্বৈতবোধ তার সাঁহত 
বাহরের বিশ্বের কোনো সংযোগ নেই। তাই জন্য আত্মাকে এখানে “অন্তঃপ্রজ্ঞ' 
বলে বর্ণনা করা হয়েছে। 

তৃতীয় অবস্থা পাই সুষাপ্ততে। সে অবস্থায় মানুষ এমন ভাবে ঘুমায় যে 
তার নিদ্রা কোনো স্বপ্ন দ্বারা ব্যাহত হয় না। তাই তাকে বলা হয় সুষাপ্তি। 
এই অবস্থায় দ্বৈতভাব সাময়িকভাবে এক রকম লোপ পেয়ে গেছে। ঘুমের 
গভশরতা কমলে বা ঘুম ভাঙলে দ্বৈতভাব আবার পরিস্ফুট হয়ে উঠবে । কিন্তু 
যতক্ষণ সুষুপ্তি অবস্থা বর্তমান ততক্ষণ দ্বৈতভাব থাকে না। তাই জনা এখানে 
আত্মাকে 'প্রজ্ঞানঘন' বা একীভূত বলে বর্ণনা করা হয়েছে। তা একীভূত, কারণ 
দ্বৈতভাব লোপ পেয়ে গেছে। তা কেন প্রজ্ঞানঘন তা বোঝাতে শঙ্করাচার্যয 
একটি উপমা প্রয়োগ করেছেন। তানি বলেছেন, নিশীথের নিবিড় অন্ধকারে 
বাহার্বশ্ব যখন বিলীন হয়ে যায় তখন জ্ঞাতুরূপ আত্মার জ্ঞানের ক্ষমতা 


১৭ সর্বং হি এতত্রদ্ায়মাত্বা ব্রহ্ম সোহয়মাত্মা চতুজ্পাৎ ॥ মাণ্ডুক্য ॥ ২॥ 


সূচীপত্রে যান 


৭৬ উপনিষদের দর্শন 


থাকলেও জ্ঞান থাকে না। তাই তা প্রজ্ঞানঘন।১* তবে এখানেও যে আত্মা 
সকল অনুভূতি শাক্ত হারায় তা নয়, কারণ সুপ্তি অবস্থায় একটা নিজস্ব 
সুখবোধ সম্ভবত আছে। তা না হলে স্বশপ্নীবহীন স্মাপ্তর আনন্দের একটা 
স্মৃতি ঘুম ভাঙলেও আমাদের থাকে কেন? 

চতুর্থ অবস্থায় আত্মা এই তিন অবস্থা হতে সম্পূর্ণ স্বতন্ন। প্রথম তিন 
অবস্থায় দ্বৈতভাব অল্প বিস্তর বর্তমান, কিন্তু চতুর্থ অবস্থায় দ্বৈতভাব সম্পূর্ণ 
রূপে লোপ পেয়েছে। এই অবস্থাটির বর্ণনা দেওয়া হয়েছে এইরুপ, 
সম্বন্ধে জ্ঞানহীন : প্রজ্ঞানঘন নয়, জ্ঞানযৃক্ত নয়, জ্ঞানক্ষমতাহনন নয়। তা 
অদস্ট, অব্যবহার্য, লক্ষণহান, তা অচিন্ত্য, তা বর্ণনা করা যায় না, সেখানে 
কেবল একত্ব প্রকট, সেখানে বহু ও নানার জগৎ লোপ পায়; তা শান্ত, শিব 
এবং অদ্বৈত ৷” 

এই চতুর্থ অবস্থায় ব্রহ্ম সম্পূর্ণভাবে দ্বৈতভাবমুক্ত। জাগ্রত ও স্বপ্ন, এই 
দুই অবস্থাতেই দ্বৈতভাব বেশ প্রকট। সেখানে জ্ঞাতা ও জ্ঞেয়কে অবলম্বন 
ক'রে জ্বানও বর্তমান। সষ্যাপ্তর অবস্থায় জ্ঞেয় ও জ্ঞাতার মধ্যে সামায়কভাবে 
বিচ্ছেদ ঘটে। কিন্তু তা সত্বেও কিছ; পাঁরমাণ অনুভূতি বর্তমান থাকে, তা না 
হলে সুষুপ্তর আনন্দ উপভোগের ক্ষমতা থাকত না। কিন্তু চতুর্থ অবস্থায় 
জ্ঞাতা ও জ্ঞেয়ের ভীত্ততে দ্বৈতবোধ সম্পূর্ণ লোপ পেয়ে যায়। সেই জন্য 
জ্ঞানের সম্ভাবনা এখানে সম্পূর্ণ উন্মূলিত হয়ে যায়। এবং সেই জন্য 
বহ্মকে এখানে একাত্মপ্রত্যয়সার বলে বর্ণনা করা হয়েছে এবং অদ্বৈত বলা 
হয়েছে। 

এই রূপটি যে বন্ধের অমূর্তরূপ তা তাঁর বর্ণনা হতেই বেশ বোঝা যায়। 
ব্ৰহ্ম এখানে অদৃশ্য, অব্যবহার্য অলক্ষণ, অচিন্ত্য। কঠ উপাঁনষদে বঙ্গের এই 
অমূর্তরূপের আর একটি সুন্দর বর্ণনা পাই। তা বলে, 

“তাঁন অশব্দ, অস্পর্শ, তান অরূপ, তান অব্যয়, তিনি রসহশীন, তান 
নিত্য এবং তিনি গন্ধহীন ।”২০ 
দ্বৈতবোধ এখানে নেই, কাজেই রূপ রস গন্ধ শব্দ স্পর্শের জগৎ লোপ পেয়ে 
গেছে। 


১/যথা রাত্রো নৈশেন তমসা 'বিভজ্যমানং 

সর্বং ঘনামব তদ্বৎ প্রজ্ঞান ঘন এব॥ শঙ্কর ভাষ্য. মান্ডুক্য উপাঁনষদ। 
১৯ নান্তঃ প্রজ্ঞং ন বাহঃপ্রজ্ঞং নো ভয়তঃপ্রজ্ঞং 

ন প্রজ্ঞানঘনং ন প্রজ্ঞং না প্রজ্ঞমৃ॥ 

সারং প্রপণ্টোপশমং শাস্তং শিবমদ্বৈতং চতুর্থং মন্যতে 

স আত্মা স বিজ্ঞেয়ঃ॥ মান্ডুক্য॥ ৭ 
২০ অশব্দমস্পর্শমর্পমব্যয়ং তথারসং নিত্যমগন্ধবচ্চ যং॥ কঠ ॥১॥ ৩॥ ৫ 


সূচীপত্রে যান 


সবেশ্বরবাদ ৭৭ 


এই অদ্বৈত অবস্থায় ব্রন্মের দ্বৈতভাব খণ্ডন হয়ে যায়, কিন্তু তাঁর জ্ঞানশাক্তও 
{ক লোপ পেয়ে যায়ঃ উপাঁনষদগুলি যেন তা স্বীকার করতে অসম্মত মনে 
হয়। এক অবস্থায় দেখা যায় ব্রহ্মের প্রকীতিই জ্ঞানস্বরূপ এই রকম একটা 
ধারণা উপনিষদের বাণীতে প্রকাশ হয়েছে। তৈৌন্তরীয় উপনিষদে ব্রহ্গকে 
বর্ণনা করা হয়েছে সত্য, জ্ঞানস্বরূ্প এবং অনন্ত বলে ।২ ব্রহ্ম যে সত্য এবং 
অনন্ত হবেন তা এমাঁন বোঝা যায়। কিন্তু জ্ঞানস্বরূপ বলতে কি বোঝান 
হয়েছে তা ঠিক বলা যায় না। তার অর্থ কি হল এই যে রন্ষের প্রকৃতি 
হল জ্ঞানজাতীয় বস্তুর মত? এই উপাঁনষদেই সেই কথার যেন সমর্থন 
পাওয়া যায়। সেখানে অন্যন্র বলা হয়েছে, “ব্রহ্মকে বিজ্ঞান বলে জানা 
উাঁচিত।৮২২ 

এই চিন্তাধারা কিন্তু পাঁরণত অবস্থায় আর এক রূপ নিয়েছিল। তখন 
কেবল মাত্র এই কথাই সাধারণভাবে বলা হল না যে ব্রহ্ম প্রকৃতিতে জ্ঞানস্বরূপ, 
আরও আতিরিক্ত বলা হল যে তিনি শুধু জ্ঞান স্বরূপ নয়, তিনি সর্ব 
অবস্থাতেই জ্ঞাতাস্বরূপ । তাঁর সেই জ্ঞাতৃত্বর্প চিরস্থায়ী এবং আবনাশী। এই 
মত অনুসারে যখন দ্বৈতভাব থাকে না এবং হীন্ট্িয়গ্রাহ্য বাঁহরের জগৎ লোপ 
পায়, তখনও রন্ষের জ্ঞাতৃত্ব রূপ লোপ পায় না। এক কথায় বলতে গেলে, 
আমরা উপাঁনষদের যুগের একাঁট বিশিষ্ট দার্শানক খাঁষর সাঁহত সম্পূর্ণভাবে 
এই মতি সংযুক্ত করতে পাঁরি। এ কাট এখানে বিশেষ উল্লেখষোগ্য, কারণ 
উপনিষদের অন্য কোনো খাঁষ সম্পর্কে কোনো বিশেষ মতের এমন সুস্পষ্ট 
উল্লেখ আমরা আর পাই না। বৃহদারণ্যকে উপানিষদের বিস্তৃত বক্ষে তাঁর 
সম্বন্ধে আলোচনা এবং তাঁর নিজের ডীক্ত অনেক স্থানে ছাঁড়য়ে আছে। তাঁর 
সেই উক্তিগ্ীলর মধ্যেই রক্গের এই জ্ঞাত্রূপের বিশেষ ব্যাখ্যা আমরা পেয়ে 
থাঁক। সুতরাং এই মতাটকে যাজ্ঞবল্ক্যের বিশেষ মত বলে প্রচার করা মোটেই 
অসঙ্গত হবে না। নানা ক্ষেত্রে, নানা ভাঙ্গতে খাঁষ যাজ্ঞবল্ক্য, দার্শীনক 
যাজ্ঞব্ক্য যে ভাবে এই মতাঁটকে গড়ে তুলেছেন আমরা এবার তার বিবরণ 
দেব। 

আমরা উপরেই উল্লেখ করেছি যে আত্মা বা ব্রহ্ম যে জ্ঞানস্বর্প, তাঁর 
প্রকৃতি যে মানাঁসক বস্তুর ধরনের, এইর্প একটি মত উপনিষদে পূর্বেই প্রাতিষ্া 
লাভ করেছে। যাজ্ভবল্ক্যের বিশেষ মতাঁটি এই সাধারণ মতকেই 'ভীত্ত ক'রে 
গড়ে উঠেছে। ঠিক বলতে গেলে, এই মতাঁটকে পাঁরস্ফু্ট ক'রে তান 


২১ সত্যং জ্বানমনস্তং ব্ৰহ্ম ॥ তৌত্তিরীয় ৷ 
২২বজ্ঞানং প্রহ্ম চেদ বেদ॥ তোত্তরীয় ৷ 


ব্ৰহ্মানন্দ বল্ল ॥ ১ 


ব্ৰহ্মানন্দ বল্লী ॥ ৫ 


সূচীপত্রে যান 


av উপনিষদের দর্শন 


পারবার্ধত করেছেন। কাজেই ব্রন্দের প্রকৃতি যে বিজ্ঞানময় সে কথা তান সরু 
হতেই স্বীকার করে নেন। বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ ব্রাহ্মণে তিনি 
বলেছেন, 

“এই মহান অজ আত্মা হলেন বিজ্ঞানময়, প্রাণীদের হৃদয়ে যে আকাশ থাকে 
সেখানে তানি শাঁয়ত। তান সকলের প্রভু সকলের আঁধপাতি 1৮২৩ 

শুধু তাই নয়, তার আতারক্তও কিছু বলেন। তিনি বলেন যে এই ব্রহ্ম 
শুধু জ্ঞানময় নয়, তান হলেন জ্ঞাতৃরূপী। দ্বৈতভাবের জ্ঞাতা ও জ্ঞেয়ের 
ণভাত্ততে জ্ঞাতার যে রূপ তা বন্ধের স্থায়ী প্রকৃতি। তাঁর সেই রূপ সকল 
অবস্থায় বর্তমান। বাস্তব জগতে, হীন্দরয়গ্রাহ্য বহু ও নানার জগতে যেখানে 
প্রাতাঁনয়ত জ্ঞাতা ও জ্ঞেয়ের সম্বন্ধ বিরাজমান, সেখানে ত তাঁর জ্ঞাতৃর্প 
আছেই। শুধু তাই নয়, যখন দ্বৈতভাব থাকে না, যখন নানা ও বহর জগৎ 
থাকে না, কোনো জ্ঞেয় বস্তু থাকে না, তখনও তাঁর জ্ঞাতুরূপ বর্তমান থাকে, 
তা লোপ পায় না। 

বিদেহ রাজ জনকের সভায় একবার দার্শনক পণ্ডিতদের বিতকের এক 
প্রাতযোগতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অনেক দার্শানক পণ্ডিতের 
সমাবেশ হয়েছিল। যাজ্ঞবল্ক্য এবং বিখ্যাত নারী দার্শানক গাগর্ঁ তাঁদের 
অন্যতম। গাগা সেই সভায় যাজ্ঞবলক্যকে প্রশ্ন করোছিলেন, যা সবার শ্রেচ্ঠ 
বস্তু, যা সকল বস্তুর আশ্রয়, এমন ক আকাশেরও আশ্রয় তা ক? 

“হে গাগা, সেই অক্ষর বস্তু হলেন যিনি নিজে অদন্ট হয়েও সবার দুষ্ট, 
যান নিজে অশ্রুত, কিন্তু সবার শ্রোতা, যিনি নিজে অমত কিন্তু অপরকে মনন 
করেন, যিনি নিজে অবিজ্ঞাত কিন্তু সকলের বিজ্ঞাতা : তাঁর থেকে ভিন্ন দ্রষ্টা 
নাই, তার থেকে ভিন্ন শ্রোতা নাই. তাঁর থেকে ভিন্ন মন্তা নাই, তাঁর থেকে ভিন্ন 
বিজ্ঞাতা নাই ।”২৪ 

দ্বৈতভাবের মধ্যে এই বিজ্ঞাতুরূপ যে বজায় থাকবে তা বোঝা আঁত সহজ; 
কিন্তু যখন দ্বৈতভাব থাকবে না তখনো ক ব্রন্ষের এই জ্ঞাতুরূপ বজায় থাকবে? 
এই সম্বন্ধেই জাগে প্রশন। সে সম্বন্ধেও যাজ্ঞবল্ক্য উত্তর দিয়েছেন খুব স্পম্ট। 


২৩স বা এষ মহান অজ আত্মা যোহয়ং 
বিজ্ঞানময়ঃ প্রাণেষ য এযোহস্তহদয় 
আকাশস্তাস্মন্‌ শেতে সর্বস্য বশী সর্বস্যেশানঃ 
সরর্বস্যাঁধপাতিঃ ॥ বৃহদারণ্যক ॥ ৪ 08 ॥ ২২ 
২৪ তদ্বা এতদক্ষরং গার্গ অদজ্টং দ্রষ্টু অশ্রুতং শ্রোতৃ 
অমতং মন্ত; আঁবজ্ঞাতং 'বিজ্ঞাত নান্যদতোহাস্ত 
দ্রষ্ট নান্যদতোহাস্ত শ্রোতু নান্যদতোহাস্ত মন্ত্‌ 
নানাদতোহাস্ত বিজ্ঞাতু এতাঁস্মম্বু খলু অক্ষরে 
গার্গ আকাশ ওতশ্চ প্রোতশ্চ ইতি ॥ বৃহদারণ্যক ॥ ৩ ॥ ৮1১১ 


সূচীপত্রে যান 


সবেশ্বরবাদ ৭৯ 


তাঁর মতে এই দুই অবস্থায় জ্ঞেয় বস্তুর অভাব ঘটবার অর্থাৎ দ্বৈতভাবের হান 
ঘটবার সম্ভাবনা । এক হল মৃত্যুর ফলে এবং দ্বিতীয় হল সমাধিস্থ অবস্থায় 
ব্ন্দের সাহত বলীন হবার ফলে। কিন্তু এই উভয় অবস্থার কোনোটতেই 
বন্ধের জ্ঞাতৃত্বরূপ খণ্ডন হয় না। 

এই দুটি বিষয়ের বিস্তারিত আলোচনা আমরা পাই যাজ্ঞবল্ক্য এবং 
মৈত্রেয়ীর গল্প হতে । এই গল্প বৃহদারণ্যক উপাঁনষদে দুইবার উীল্লাখত 
হয়েছে ।"* সে গল্পের সাহত আধাঁশক পাঁরচয় ইাঁতমধ্যেই আমাদের ঘটেছে। 
মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যের নিকট পরাবদ্যার কথা শুনতে চেয়োছলেন। এই সূত্রে 
যাজ্ঞবল্ক্য ব্রহ্মের সর্বময়ত্ব ব্যাখ্যা কারে এই ডীক্তঁটি করলেন, 

“যেমন লবণকে উদকে ফেললে পরে তা উদকেই বিলীন হয়ে যায়, তাকে 
আর আলাদা গ্রহণ করা সম্ভব হয় না, যেখানকার জল গ্রহণ করা হক. তাই 
লবণাক্ত, ঠিক সেই রকম এই বিরাট ব্রহ্ম, অনন্ত, অপার, বিজ্ঞানঘন ব্রহ্ম এই নানা 
প্রাণী হতে উদ্ভূত হয়ে তাতেই বিলীন হয়ে যায়। মৃত্যুর পরে আর সংজ্ঞা 
থাকে না।”২* 

মৃত্যুর পরে যে সংজ্ঞা থাকে না এই কথাটি মৈব্রেয়ী ঠিক বুঝতে পারলেন 
না। তাঁর সন্দেহ হল মৃত্যুর পর বুঝি আত্মার আস্তত্বইই লোপ পেয়ে যায়। 
তাই তান এ [বিষয় আরও স্পন্ট ব্যাখ্যা জানতে চাইলেন। 

যাজ্ঞবল্ক্য তখন বললেন যে যেখানে দ্বৈতভাব থাকে সেখানে পরস্পরের 
জ্ঞান, আঘ্বাণ, ভোগ ইত্যাঁদ সম্ভব, কিন্তু যেখানে দ্বৈতভাব খণ্ডন হয়, সেখানে 
তা সম্ভব নয়। মৃত্যুর ফলে জ্ঞাতার সঙ্গে জ্ঞেয়ের সম্বন্ধ বািচ্ছন্ন হয়ে দ্বৈত- 
ভাবের লোপ হয়। তাই জ্ঞান সম্ভব থাকে না, কিন্তু জ্ঞাতৃত্ব লোপ পায় না। 
তাঁর নিজের কথাই উদ্ধৃত করা যাক, 

“যেখানে দ্বৈতৈর মত হয় সেখানেই একজন অপরকে আঘ্বাণ করে, এক 
অপরকে দেখে, এক অপরকে শ্রবণ করে, এক অপরকে অভিবাদন করে, এক 
অপরকে মনন করে, এক অপরকে জানে, আর যেখানে সবই কেবলমাত্র আত্মায় 
(জ্ঞাতুরূপে) পাঁরণত হয়, সেখানে কে কাকে ঘ্রাণ করবে, কে কাকে দেখবে 


২ 'দ্বতীয় অধ্যায় চতুর্থ ব্রাহ্মণে এবং চতুর্থ অধ্যায় পণ্চম ব্রাহ্মণে। 
২৬ স যথা সৈন্ধব খল্য উদকে প্রান্ত উদকমেবানু- 
বিলীয়েত ন হ অস্য উদ্গ্রহণায় এব স্যাদ্‌ যতঃ 
তু আদদীত লবণমেব এবং বা অরে ইয়ং মহদ্‌ 
ভূতমনন্তমপারং বিজ্ঞান ঘন এব এতেভ্যো ভূতেভ্যঃ 
সমুখায় তানি এব অনুবিনশ্যাত ন প্রেত্য 
সংজ্ৰান্তণতি অরে ব্রবীমীতি হোবা চ যাজ্ঞবক্যঃ ॥ বৃহদারণ্যক ॥ ২ ৪1 ৯২ 


সুচীপত্রে যান 


৮০ উপানষদের দর্শন 


কে কাকে জানবে? যিনি সব কিছ; জানেন তাঁকে কে জানবে, বিজ্ঞাতৃকে কে 
জানবে 2৮২৭ 

তা হলে যাজ্ঞবল্ক্যের অভিমত হল এই যে মৃত্যুর পর আত্মার বিনাশ হয় 
না, কেবল দ্বৈতভাবের খণ্ডন হয়, কিন্তু আত্মার যে জ্ঞাত্রুপ তা বজায় থাকে। 
কারণ সৌঁট তার নিজস্ব ও স্থায়ীরুপ, তার বিনাশ নাই। ‘তান বলেছেন মৃত্যুর 
পর দ্বৈতভাব খণ্ডন হয়ে কেবলমান্র আত্মার জ্ঞাতুর্প থেকে যায়। 

কেন যে এই জ্ঞাতৃভাবের খণ্ডন অদ্বৈত অবস্থাতেও হয় না, তার কারণ 
যাজ্ঞবল্ক্য অন্যত্র সবিস্তারে বর্ণনা করেছেন। জনক যাজ্ঞবল্ক্যকে গুরু রূপে 
গ্রহণ করেছিলেন। সে বিষয়ে আমরা ইতিপূর্বে অবাহত। সুযোগ পেলেই 
তিনি যাজ্ঞবল্ক্যের কাছ হতে দার্শীনক তত্কথা শুনে নিতেন। এমান এক 
শুভসুযোগে যাজ্ঞবল্ক্যের নকট হতে ধ্যানস্থ আত্মার ব্রহ্মের সহিত সংযুক্ত 
হলে কেমন অবস্থা দাঁড়ায় তার ব্যাখ্যা আদায় ক'রে নিয়েছিলেন। সেখানে 
যাজ্ঞবল্ক্য বলেছেন রন্ষের সাহত সংযুক্ত এই অবস্থাতেও দ্বৈতভাবের লোপ 
হয়। কাজেই তানি কিছুই দেখেন না বা শোনেন না বা জানেন না। কিন্তু 
তার কারণ এই নয় যে তখন আত্মার এই দ্রচ্ট্‌শাক্ত লোপ পেয়েছে। তা লোপ 
পেতে পারে না, কারণ এই দ্রম্টশাক্ত আঁবনাশী। তবু আত্মা যে এই অবস্থায় 
কিছু দেখে না, তার কারণ, দ্বৈতভাব লোপ পেয়েছে বলে দেখবার বা শোনবার 
বা জানবার কছু থাকে না। নিশীথের গভীর অন্ধকারে সব বস্তু ঢাকা পড়লে 
চোখের দৃম্টিশক্তি থাকা সত্বেও চোখ দেখতে পায় না। এও সেই রকম। 
যাজ্বব্ক্য সেখানে বলেছেন, 

“এই পুরুষ প্রাজ্ঞ আত্মা কর্তৃক সংপারজ্বক্ত হলে ক বাহিরের, কি ভিতরের 
কোন কিছুর অস্তত্ব অনুভব করে না। এখানে পতা আঁপতা হয়, মাতা 
অমাতা হয়, বিভিন্ন লোক আলোক হয়। পুরুষ যে ছু দেখে না, তার কারণ, 
দেখেও তা কিছু দেখবার পায় না: দ্রষ্টার দৃষ্টির বিলোপ হয় না, কারণ তা 
আবিনাশী তা হতে দ্বিতীয় বিভিন্ন কেউ নেই যাকে সে দেখবে 1৮২ 


২৭যন্ল হি দ্বৈতামব ভবাঁত তাঁদতর ইতরং জিঘ্রাত তাঁদতর 
ইতরং পশ্যাতি তাঁদতর ইতরং শৃণোতি তাঁদতর ইতরমাঁববদাতি 
তাঁদতর ইতরং মনাতে তাঁদতর ইতরং জানাতি যন্র বাস্য 
ভু তৎ কেন কং জিঘ্বেং কেন কং পশ্যেৎ 
কেন কং শৃণুয়াং কেন কমাভিবদেং কেন কং মন্যেৎ কেন কং 
জানীয়াৎ যেনেদং সর্বং বিজানাতি তং কেন 'বজানীয়দ- 'বজ্ঞাতারম 
কেন 'বজানীয়াদাতি॥ বৃহদার্ণ্যক ॥ ২॥ ৪॥ ১৪ 
২৮ এবমেবায়ং পুরুষঃ প্রাজ্ঞেনাত্মনা সং 
ন বাহ্যং কং চ ন বেদ নান্তরম-। 
অন্ত্র পতাহাঁপতা ভবাঁত মাতাহমাতা লোকাহলোকাঃ ॥ 
যদ্বৈ তন্ন পশ্যাত পশ্যন্‌ বৈ তন্ন পশ্যাত 
ন হি দ্রত্দষ্টোর্বপাঁরলোপো 'বদ্যতেহবিনাশিত্বাৎ 
নতু তচ্দিতীয়মন্তি ততোহনাদ- বিভক্তং যং পশ্যেং॥ বৃহদারণ্যক ॥ ৪ ॥৩ ॥২১--২৩ 


সূচীপত্রে যান 


বে সবরবাদ ৮১ 


এইসব আলোচনা করে মনে হয় এক অবস্থায় উপানিষদে বহ্মন্‌ ও আত্মন্‌ 
সমার্থবোধক শব্দ হিসাবে ব্যবহৃত হয়ে থাকলেও পরে আত্মন্‌-এর একাট 
বিশেষ অর্থ দেওয়া হয়েছে। ব্লক্ষন্‌ বলতে যেন ব্রন্ষের মূর্ত রূপাঁটকেই 
বোঝায়, যে রূপ দ্বৈতবোধের ওপর 'ভাত্ত করে শব্দ, স্পর্শ, গীত ও বর্ণের বহু 
ও বাঁচন্র জগতর্‌পে হীন্দ্রিয়গোচর হয়, তাকেই জ্ঞাপন করে। অপর পক্ষে 
রক্ষের অমর্ত রূপটি জ্ঞাপন করতে আত্মন্‌ কথাটির বিশেষ প্রয়োগ হয়। 
এখানে দ্বৈতবোধ লোপ পায় এবং সেইজন্য দেখবার বা শোনবার বা জানবার 
কিছু থাকে না। কিন্তু তাই বলে আত্মনের জ্ঞানশাক্ত লোপ পায় না; কারণ, 
তা আবনাশী। শঙ্কর বলেন, সূর্য যেমন মহাকাশে করণ ধরবার কিছু থাক 
বা নাই থাক তব; কিরণ বর্ষণ করে, এই অবস্থায় আত্মাও সেরূপ তার দ্রম্ট্‌ত্ব 
হারায় না যদিও দেখবার কোনো বস্তু থাকে না। 

এখন ব্রন্গের এই দুটি রূপের মধ্যে উপনিষদের ভাবধারায় কোন্ টির প্রাত 
পক্ষপাত বেশী তা লক্ষ্য করা যায় কঃ উপাঁনষদের 'বাভন্ন বাণী আলোচনা 
ক'রে মনে হয় যেন তা যায়। উপানষদের পক্ষপাত যেন মূর্তরূপটর প্রাত। 
ব্রহ্ম যেন নিজেরই গরজে নিজের আঁবামশ্র একত্ব পাঁরহার ক'রে দ্বৈতের 'ভীত্ততে 
বহু ও বিচিত্রের আকারে আত্মপ্রকাশ করেছেন। 

সে গরজটি কেন? তার উত্তর উপনিষদের ঝি দিয়েছেন। তান 
বলেছেন যে রন্ষের প্রকৃতিই হল এ রকম, যে তিনি রস আস্বাদন করতে 
উৎসৃক। রসের বকাশের জন্য দ্বৈতভাবের প্রয়োজন। দুই না থাকলে 
রসের আসর জমে না। দুই হাত না হলে তালি বাজে না, দুই পা না 
হলে নৃত্যের তাল থাকে না, দুই বিভিন্ন প্রকৃতির সত্তা না থাকলে জানা 
জান, ভালবাসাবাসির সম্ভাবনা নাই। পরম সত্তা রস উপলান্ধ করে আনন্দ 
পান। তার জন্যই তাঁর বহু হওয়া প্রয়োজন। তৈত্তিরীয় উপানিষদে বলা 
হয়েছে, 
“তান রস স্বরূপ । তিনি রস উপভোগ করে আনন্দ পান।”২১ 

এখন রস উপলান্ধ হয় ি ক'রে? অদ্বৈত অবস্থার আবামশ্র একত্বের মধ্যে 
রসের উপলান্ধর অবকাশ নেই ৷ রসের ধারা বইতে হলে চাই দ্বৈতভাব, চাই রূপ, 
রস, গন্ধ, স্পর্শ শব্দের জগৎ, চাই তার সঙ্গে সম্পর্ক পাতাবার বিভিন্ন মানুষের 
বহু মন। দুয়ের জানাজানি, দুয়ের পরিচয়, দুয়ের প্রীতি- এদের অবলম্বন 
ক'রেই ত রসের ধারা বয়। যেখানে একমাত্র দ্বৈতবিহাীন সত্তা বর্তমান সেখানে 
রস বয় না, সেখানে আনন্দ উপলান্ধর অবকাশ নাই। 

সেই জন্যই উপনিষদে বলে যে একদা একা থাকলেও তিনি একাকীত্ব 
আদৌ উপভোগ করলেন না, তাই রসের উপলান্ধর জন্যই তিনি বহু ও 


২৯ রসো বৈ সঃ॥ রসং হ এবায়ং লন্ধানন্দী ভবাত॥ তৈত্তিরায় ৷ ২॥ ২৭ 
৬ 


সুচীপত্রে যান 


৮২ উপানষদের দর্শন 


ধিচিন্রের মূর্ত রূপ গ্রহণ করলেন। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, 

«এই সবই আগে এক এবং অদ্বিতীয় রূপে বর্তমান ছিলেন। কিন্তু তান 
আনন্দ পেলেন না। সে জন্যই ত কেহ একাকী আনন্দ পায় না। তাই তিন 
'দ্বিতীয়কে চাইলেন” 

প্রথম অবস্থায় ব্রহ্ম এক এবং অদ্বিতীয় রূপেই ছিলেন; কিন্তু একা থাকলে 
যে তাঁর রসোপলান্ধ হয় না, তাঁর আনন্দর্প প্রকট হয় না। তাই একা একা 
তাঁর ভাল লাগল না। সেই কারণেই 'তাঁন দুয়ের "ভীন্ততে প্রকাশ নিতে 
চাইলেন। তিনি দ্বিতীয়কে চাইলেন। তখন "তানি নিজেকে বহু করলেন। 
তখন জ্ঞাতা এল, জ্ঞেয় এল, দ্রম্টা এল, দৃশ্য এল, শ্রোতা এল, শ্রোতব্য এল, 
ঘাতা এল, ঘ্রাতব্য এল, এই রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধে ভরা বাচন্র বিশ্ব এল। 

বন্ষের স্বকীয় তৃপ্তির জন্যই এমনটি ঘটল । তা না হলে তাঁর আনন্দ 
রূপটি প্রকাশ হত না যে। তখন বিশ্ব জুড়ে দ্বৈত সঙ্গীতের ধারা ছড়িয়ে 
পড়ল। জ্ঞাতা ও জ্ঞেয়ের 'ভীন্ততে 'বিশ্বসত্তার আপন মাধুরী আপন চক্ষে ধরা 
পড়ল। তখন পান্নার রঙ হল রাঙা, চুনির রঙ হল সবুজ, মেঘে প্রাতফলিত 
হয়ে সূর্যের কিরণ সাত রঙে রঙীন হল। তখন বাতাসের স্পর্শ ঠেকল মিষ্টি 
রজন'গন্ধার গন্ধ নাকে লাগল ভাল। তখন পাখীর গান কানে লাগল মধুর। 
তখন মানুষের চোখের সামনে বিশ্বের সুন্দর রূপটি সার্থক হয়ে উঠল। তখাঁন 
আনন্দের উৎস উৎসারিত হল। “বিশ্ব মধুময় হয়ে উঠল। তখন উপাঁনিষদের 
ধাঁষ বললেন, 

“এই পৃথিবী সকল প্রাণীর নিকট মধুস্বর্প, সকল প্রাণী পাঁথবাঁর 
নিকট মধুস্বরুপ ৷” 

শুধু কি পৃথিবী? পাঁথবীর প্রাণী, পৃথবীর নানা বস্তু দ্বৈত সঙ্গীতের 
সংস্পর্শে এসে তারাও মধুময় হয়ে উঠল । বাতাস হল মধুময়, নদীর বক্ষ ভরে 
মধুর ধারা বয়ে চলল, রবির রঙে রাঙা হয়ে উষাও মধুময় হল, নক্ষত্র খচিত 
আকাশ নিয়ে রজনীগন্ধার গন্ধভরা রাত্রি মধুময় হল, এমন কি সামান্য ধরণীর 
ধূলাও মধুময় হয়ে উঠল। উপাঁনষদে তাই বলা হয়েছে, 

“বাতাস মধু ছড়াচ্ছে, নদীসমূহ মধুক্ষরণ করছে, রান্র ও উষা মধু দিয়ে 
ভরা, পৃথিবীর মাঁট মধুর 1৮০২ 


০০ ব্রহ্ম বা ইদমগ্র আসীদেকমেবাদ্বতীয়ম | 
স বৈ নৈব রেমে॥ 
তস্মাদেকাকী ন রমতে॥ 
স দ্বিতাঁয়ম এঁচ্ছং।॥ বৃহদারণ্যক ॥ ১॥৪॥ ৩ 
৩১ ইয়ং পাঁথবী সব্বেষাং ভূতানাং মধু ॥ 
অস্যৈ পাঁথব্যৈ সব্বাণ ভূতানি মধু ॥ বৃহদারণ্যক ॥ ২ ॥ ৫ ॥ ১ 
৩২ মধু বাতা খতায়তে ৷৷ মধু ক্ষরাস্ত 1সন্ধবঃ | 
...মধ্‌ নক্তমূতোষসো ॥ মধূমৎ পাঁর্থবং রজঃ॥। বৃহদারণ্যক ॥ ৬ ॥ ৩0৬ 


সূচীপত্রে যান 


সবেশ্বরবাদ ৮৩ 


এই বাতাস, এই নদী, এই রান, এই উষা, এই পৃথিবী, এই পাঁথবীর 
ধূলি-এই সব কিছ নিয়ে, সব কছ জীঁড়য়ে, সব কিছুকে মধ্ীসক্ত করে ষে 
আনন্দময় ও অমৃতরূপ বলে ।”** 

উপনিষদে বার্ণত ব্রন্মের মূর্ত অবস্থার এই মনোহরণ র্‌পটি রবীন্দ্রনাথের 
একটি কাঁবতার অংশে সুন্দররূপে ফুটে উঠেছে। সোঁট এখানে উদ্ধৃত করা 
যেতে পারে, 

“যে ভাবে পরম-এক আনন্দে উৎসৃক 
আপনারে দুই কাঁর লাঁভছেন সুখ, 
দুয়ের মিলন ঘাতে বিচিত্র বেদনা 
নিত্য বর্ণ, গন্ধ, গীত কাঁরছে রচনা”, 

সূতরাং ব্রহ্মের যে রূপটি মূর্ত, যে রূপটি চণ্চল, সেই রুপির প্রাতই 
ব্ন্মের স্বাভাবক আকর্ষণ, কারণ সেইটিই তাঁর আনন্দরূপ। যেখানে দ্বৈত- 
ভাব খাণ্ডত হয় সেখানে ব্ৰহ্ম শান্ত , ৱনহ্ম একাকাঁ, সেখানে ব্ৰহ্ম রস পান না। 
এ দুটি রূপের একটিকে নির্বাচন ক'রে নিতে হলে রহ্গ কোন্টিকে বর মাল্য 
দেবেন ? 

এ প্রশ্ন যদি রবীন্দ্রনাথকে করা হত তান তার সোজা উত্তর দিতেন, 
চণ্চল দ্বৈতভাবমণ্ডিত মূর্ত রূপাঁটকেই বরমাল্য দেব। তাঁর একটি 
কবিতার মধ্যে সে উত্তর তান দিয়ে গেছেন। ব্রহ্মের যে রূপটি 
অমূর্ত যা স্পর্শ করা যায় না, যা দেখা যায় না, যা শোনা যায় না, 
যাকে নোতবাচক শব্দের প্রয়োগ ভিন্ন বর্ণনার উপায় নেই, তা সম্বন্ধে তান 
বলেছেন, 

“তত্বজ্ঞানী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে,_ 
না, না, না, 

না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, 
না আমি, না তুমি 

ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা 
মানুষের সীমানায় | 

বর্ণনা উপানিষদের বর্ণনার সঙ্গে কি সুন্দর মিলে যায়। যিনি অসীম 
তিনি মানুষের সীমানায় সাধনা করছেন কেন? কারণ সম্পূর্ণ একাকীত্ব তাঁর 


০৩ আনন্দরূপমমৃতং যদ বিভাঁত ॥ মুণ্ডক ॥ ২॥৭ 
৩৪ রবীন্দ্রনাথ, সণ্টায়তা পৃ, ৪১৬ 
০৫ রবীন্দ্রনাথ, সন্টায়তা পৃ, ৬৮৩ 


সূচীপত্রে যান 


৮৪ উপানিষদের দর্শন 


ভাল লাগল না। তাই যান অসাম, যান ব্ৰহ্ম, (তান সাধনা ক'রে দ্বৈতবোধ 
স্থাপন করলেন। তাই উপাঁনষদে বলা হয়েছে, 
'শতাঁন কামনা করলেন আমি বহু হব, আম জন্মগ্রহণ করব। তান 
তপস্যা করলেন, তপস্যা করে এই সব কিছু সৃষ্ট করলেন।”** 
দ্বৈতবোধ স্থাপনের জন্য তপস্যা করতে হয় বৈকি। তা যে দুলভ সম্পদ, 
তাই তা সাধনার 'জাঁনস। তপস্যার ফলে কি হল? উপরে উদ্ধত কবিতার 
পরের অংশে কাঁব তা বলেছেন, 
“সেই আমর গহনে আলো আঁধারে ঘটল সংগ্রাম, 
দেখা দিল রূপ, জেগে উঠল রস; 
'না' কখন ফুটে উঠে হল 'হাঁ' মায়ার মন্ত্রে 
রেখায় রঙে, সুখে দুঃখে ৷” 
সুতরাং দ্বৈতভাবের মধ্যেই যেন ব্রহ্মের পূর্ণতর রূপটি প্রকাশ পায়। সেই 
অবস্থাতেই বর্ণ ও বোঁচন্রে ভরা, বহুকে জাঁড়য়ে য়ে, নিরেট বিশ্বের অভ্যুদয় 
হয়। তা হেলার জানস নয়, তা বিশেষ আকাঙ্ক্ষার বস্তু। সেই জন্যই ত 
বন্দেরও তপস্যা করতে হয়। তবেই ত এই বহু দ্বারা খাণ্ডত বিশ্বের বৈচিত্র 
আত্মপ্রকাশের পথ পায়। এই দ্ৰষ্টা ও দুষ্টব্য, জ্ঞাতা ও জ্ঞাতব্য সমান্বিত দ্বৈত- 
বোধের বিশ্বের মাহাত্ম্য সম্বন্ধে আমাদের মহাকবি বিশেষ সচেতন। তাই ত 
{তান একই কাবিতায় বলেছেন, 
“আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, 
চাঁন উঠল রাঙা হয়ে। 
আম চোখ মেললূম আকাশে 
জলে উঠল আলো 
পূবে পাঁশ্চমে 1৮০৭ 
দ্বৈতভাবের এশ্বর্যের রূপাঁট কেমন তা খুব সুন্দর হৃদয়ঙ্গম হয় দ্রম্টারুপ 
মানুষকে বিশ্বের বক্ষ হতে সাঁরয়ে নিলে। তার এমন সুন্দর একটি ছাবি এই 
কাঁবতায় রবীন্দ্রনাথ ফাঁটয়েছেন যা কেবল তানই পারেন। তা পাই এই 
কাঁবতারই শেষ অংশে, 
“মানুষের যাবার দিনের চোখ 
বিশ্ব থেকে নাঁকয়ে নেবে রঙ, 
মানুষের যাবার দিনের মন 
ছানিয়ে নেবে রস। 


শা শি 


৩৬ সোহকামযত ৷৷ বহ: স্যাং প্ৰজায়ে যোত ॥ 
সতপোহতপ্যত ॥ স তপস্তুপ্বা ॥ 
ইদং সব্বমসৃজং॥ যাঁদদং কিং চ॥ তৈন্তিরীয় ॥ ২॥ ৬ 
৩৭ রবীন্দ্রনাথ, সন্ঠয়িতা, পৃ, ৬৮৩ 


সূচীপত্রে যান 


সবে স্বরবাদ ৮৫ 


শাক্তর কম্পন চলবে আকাশে আকাশে, 
জবলবে না কোথাও আলো । 
বীণাহঈন সভায় যল্তর আঙ্গুল নাচবে, 
বাজবে না সৃর। 
সোদন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে 
নীলিমাহাীন আকাশে 
ব্যাক্তত্বহারা আস্তত্বের গাঁণত তত্ব নিয়ে৷” 
অদ্বৈত অবস্থার অমূর্ত ব্রহ্ম সত্যই কাঁবত্বহণীন, সে অবস্থায় তাঁর আনন্দর্‌প 
বিলয় হয়ে যায়। সে ক্ষেত্রে ব্রন্মের স্বাভাবক আকর্ষণ রূপ, রস, গন্ধ, শব্দ, 
স্পর্শে রাঞ্জিত মূর্ত রূপের প্রতি না হয়ে যায় কি করে! সেই রূপেইত তিনি 
'আনন্দর্পমৃতং যদ্ধিভাতি' হলেন। 
এখন ব্রন্মের এই আনন্দ রূপটি কি রকম তার একাঁট ধারণা করা দরকার। 
উপানিষদের বিভন্ন বচন হতে মোটামুটি তার একটা ধারণা করে নেওয়া যায়। 
এই আনন্দ রূপের প্রকাশ ব্রহ্মের মূর্তরূপে। আমরা জানি সেই মূর্তরূপের 
বৈশিষ্ট্য হল তা মৰ্ত্য, তা চণ্চল এবং তা অস্থায়ী । বিশ্বের রঙ্গমণ্ডে, স্থান কালের 
কাঠামোতে তাঁর যে রূপটি ফুটে ওঠে, তা চঞ্চল, তা নিত্য পাঁরবর্তনশীল, তার 
মধ্যে জন্ম আছে, মৃত্যু আছে. তার মধ্যে সান্ট আছে ধ্বংস আছে। তাই যাঁদ 
হয়, তা হলে তার মধ্যে আপাতদ্যীষ্টতে মনে হবে, আনন্দের অবকাশ কোথায়? 
তার উত্তরও উপনিষদের খাষ দিয়েছেন। তান বলেছেন, সেটা নির্ভর 
করে দৃম্টভাঙ্গর ব্যাপকতার ওপর। অল্প বিদ্যার ভিঁত্ততে সংকুচিত যে 
দৃম্টিভাঙ্গ, সেখানে জন্ম আছে মৃত্যু আছে. মৃত্যুর দুঃখ আছে, হাঁস আছে 
কান্না আছে, কান্নার কষ্ট আছে। সেটা হল কিন্তু সুখ দুঃখের জগৎ, সেটা 
আনন্দের জগৎ নয়। কিন্তু পরাবদ্যার দৃম্টিভাঙ্গ নিয়ে দেখলে আমাদের অনু- 
ভূতি স্বতন্ রূপ নেয়। তখন মৃত্যুতে শোকের দাহ থাকে না, কান্নায় দনঃখ 
স্পর্শ করে না। সেখানে জন্মের যা মূল্য মৃত্যুর সেই মূল্য, হাসির যা মূল্য 
কান্নার সেই মূল্য, সুখের যা মূল্য দুঃখের সেই মূল্য। 
সেটা কি করে হয়? সেটা হয় তখাঁন যখন পরম রাসক ব্রন্মের দৃম্টভাঙ্গ 
দিয়ে আমরা বিশ্বকে দোঁখ। তান অমূর্তরূপের নিঃসঙ্গ, স্থিতিশীল একত্ব 
খণ্ডন ক'রে মূর্ত হলেন লীলার জন্য, মূর্ত হলেন খেলার জন্য। এই খেলার 
দৃভ্টিভাঙ্গ যাঁদ আমরা গ্রহণ করতে পার তা হলে মৃত্যু, দুখ, কান্না, এরা 
আনন্দের ব্যাঘাত না হয়ে আনন্দের উপাদানে পাঁরণত হয়ে যাবে । সুতরাং, এ 
আনন্দ খেলার আনন্দ, এ আনন্দ সৃম্টির আনন্দ। সুখ দুঃখ, হাঁসি কান্না, ভাল 
মন্দ, জন্ম মৃত্যু তার উপাদান, তাদের জাঁড়য়ে নিয়ে এই আনন্দের প্রকাশ। 
কথাটা সত্যই রহস্যের মত শোনায়। তাই পাঁরজ্কার ক'রে নেওয়া দরকার । 
একটা উদাহরণ নেওয়া যাক। যে কোনো খেলায় দুই প্রাতদ্বন্বণ দল থাকে। 


সূচীপত্রে যান 


৮৬ উপনিষদের দর্শন 


তাদের প্রতিদ্বন্বিতার ফলেই খেলা জমে ওঠে। এই প্রাতিদ্বন্দিতায় কারও 
ভাগ্যে জোটে পরাজয়, কারও ভাগ্যে জয়। যে হারে সে পায় দুঃখ, যে জেতে 
সে পায় সুখ৷ কিন্তু এই পরাজতের দুঃখ এবং বিজয়ীর সুখ, উভয়কে 
জাঁড়য়ে নিয়ে খেলা জমে ওঠার যে আনন্দ, তা জোটে সকল নিরপেক্ষ দর্শকের 
ভাগ্যে। এখানে এই আনন্দের উপাদান হল বিজয়ীর সুখ ও বাজতের 
দুঃখ । দুঃখ এইভাবে দৃ্টিভাঙ্গর পাঁরবর্তনের ফলে আনন্দের উপাদান 
হতে পারে। 

সুখের যা বিপরীত তাকে আমরা দুঃখ বাল, কিন্তু আনন্দ ঠিক দুঃখের 
{বপরীত নয়। নাট্যকার যখন নাটক লেখেন, তখন তান কাউকে আঁকেন 
দুঃখের ভাগণী করে, কাউকে দেন বিশ্বের সকল সুখ ও সম্পদ । কাউকে আঁকেন 
নানা দোষের আধার ক'রে, কাউকে করেন সকল গুণের আকর।। এইভাবে সুখ 
দুঃখ, ভাল মন্দ প্রভাতি জিনিসকে উপাদান হিসাবে ব্যবহার ক'রে তিনি নাটক 
গড়ে তোলেন। ফলে নাটকে যে রস ঘনিয়ে ওঠে, তা আনে পাঠকের মনে 
আনন্দ। এখানেও দুঃখ, মন্দ, কান্না সব হয়ে দাঁড়ায় আনন্দ-রসের উপাদান। 
আনন্দ দুঃখের বিপরাত বস্তু নয়। 'বয়োগান্ত নাটক দেখে আমরা দুঃখ পাই, 
অনেকে কাঁদিও বটে, তব; নাটকের আঁভনয়-নৈপুণ্যের গুণে আমরা আনন্দ 
পাই। 

ব্ন্ষের মৃর্তরূপের যে প্রকাশ আমরা পাই, তারও প্রেরণা হল আনন্দ 
এবং তারও উপাদান হল ভাল মন্দ, হাঁসি কান্না, সুখ দুঃখ, জন্ম মততযু। আমরা 
কেউ মন্দ হয়ে গড়ে উঠি, কেউ ভাল হয়ে, কারও ভাগ্যে জোটে দুঃখ, কারও 
ভাগ্যে সুখ, কারও ভাগ্যে আসে জন্ম, কারও ভাগ্যে মৃত্যু। কিন্তু সকলকে 
জড়িয়ে নিয়ে ফুটে ওঠে আনন্দের প্রবাহ । তাই হল ব্লন্ষের আনন্দরূপ। 

ব্রন্মের মূর্ত রূপাঁট চণ্চল ও অস্থায়ী । তার মধ্যে ভাঙা আছে গড়া আছে, 
জন্ম আছে মৃত্যু আছে, সুখ আছে দুঃখ আছে। এই ভাঙার আঘাত, মৃত্যুর 
শোক ও দুঃখের যন্ত্রণা, সংকুচিত দৃম্টভাঙ্গ দিয়ে দেখলে আছে বৈ ি। তাদের 
জয় করতে হলে চাই ব্যাপক দৃন্টিভাঙ্গ, লীলার দৃষ্টভাঙ্গ। ব্যক্ত বিশেষের 
খণ্ডিত স্বার্থের দিক হতে দেখতে গেলে আমরা দুঃখ, কান্না, শোক_ এদের 
এড়াতে পারব না। কিন্তু এই খণ্ড দৃম্টিভঙ্গি ত্যাগ ক'রে সামাগ্রক দৃন্টিভঙ্গি 
দিয়ে দেখলে সেই খণ্ড সুখ দুঃখ বোধের বিরোধ লোপ পেয়ে যাবে। তখন 
সুখ দুঃখ আনন্দের উপাদান হয়ে উঠবে। 

তাই উপানিষদ বলেছে মৃত্যুর ও শোকের আঘাতকে ব্যাহত করতে হলে, 
অপূর্ণ সংকুচিত দৃাম্টভাঙ্গ ত্যাগ ক'রে সামাগ্রক দৃস্টিভাঙ্গি প্রয়োগ করতে হবে। 
অপূর্ণ দ্াম্টভাঙ্গই হল আঁবিদ্যা। তাকে খন্ডন করা যায় পরাবদ্যা লাভ 
ক'রে। পরাবিদ্যার সাহায্যেই আমাদের মন ব্রন্মের মূর্ত রূপের বহুর মধ্যে 
একত্ব উপলান্ধ করতে পারে। তখান মৃত্যুর দাহিকা শাক্ত খণ্ডন হয় এবং 


সূচীপত্রে যান 


সবেশ্বরবাদ ৮৭ 


আমরা ব্রন্দের আনন্দের অধিকারী হতে পারি। তাই কঠ উপানিষদে বলা 
হয়েছে, 
“মনের সাহায্যেই এটি উপলান্ধ করতে হবে যে এখানে নানা বলে কিছ; 
নেই। যে এখানে নানার মত দেখে সেই মৃত্যু হতে মৃত্যুর শোক পায়।”* 

বৃহদারণ্যঞফ উপানষদেও ঠিক অনুরূপ বচন একটি পাই ।% 

খণ্ডিত দৃম্টিভঙ্গিতে দুঃখের দাহিকা শক্ত আছে। ব্যাপক দৃ্টভাঁঙ্গতে 
দুঃখ হয়ে পড়ে আনন্দের উপাদান। তার জন্য প্রয়োজন রন্ষের মূর্তরূপের 
বহত্ব ও বৈশিন্রাদ্ধারা ভ্রান্ত না হয়ে তাঁর একত্ব উপলান্ধ করা। ঈশ উপানষদ 
সেই কথাই বলেছে। তাতে আছে, 

“যে বিজ্ঞ ব্যাক্তির মনে সকল জীব একই আত্মারূপে উপলান্ধ হয়; সেই 
একত্বের দৃম্টভাঙ্গ হেতু তাঁর শোকও থাকে না, মোহও থাকে না”, 

বিশ্লিন্ট দ্‌চ্টিভাঙ্গতে যা দুঃখ সামাগ্রক দৃম্টিভাঙ্গতে তা সুখের সঙ্গে 
জড়িয়ে আনন্দের উপাদান হয়ে দাঁড়ায়। 'বিশ্লিষ্ট দৃম্টিভাঙ্গতে যা মৃত্যু, তা 
সামাগ্রক দৃণ্টিভাঙ্গতে জন্মের সাঁহত আঁবচ্ছেদ্য সম্বন্ধে বদ্ধ। মৃত্যু আছে 
বলেই জন্ম আছে, মৃত্যুক্নানে সৃন্টি শুচিতা লাভ করে, জরা ধুয়ে মুছে গিয়ে 
নবীন প্রাণের ধারা বয়। রবীন্দ্রনাথ তাই বলেছেন, 

“ওগো নট! চণ্চলা অপ্সরা, 
তুলিতেছে শুচি কার 
মৃত্যুক্নানে বিশ্বের জীবন ৷ 

সুতরাং উপাঁনষদ বলেন ব্রন্ষের যে মূর্ত রুপাঁট আমাদের নিকট প্রকট তা 
বহু ও নানা দ্বারা খাণ্ডত। তাই আমরা বিভ্রান্ত হই এবং সংকুচিত দ্াম্টভা্গ 
নিয়ে দেখি বলে, তার স্বরূপ ঠিক হৃদয়ঙ্গম কার না। তার জন্য প্রয়োজন তার 
একত্ব উপলান্ধ করা । ইন্দ্রিয়ানচয় পরম সত্তার যে র্‌পাঁট আমাদের কাছে এনে 
দেয়, সেখানে তানি নানা রূপে প্রকট । তবু মানুষের কর্তব্য হল সেই বহু ও 
বাচত্রের মধ্যে মনন শক্তির সাহায্যে তার একত্ব উপলান্ধ করা। এই একের 
সহিত মনকে সংযুক্ত করতে না পারলে বহুর সংঘাতে সে নিজেকে বিভ্রান্ত 
করে ফেলবে । খন্ডের মধ্যেই মৃত্যু প্রকট, সমগ্র দৃাঁন্টভাঙ্গতে মৃত্যুর দাহন 


০৮ মনসৈবেদ মাপ্তব্যং নেহ নানাস্তি কিংচন। 
মৃত্যোঃ স মত্যুমাগ্নোতি য ইহ নানেব পশ্যতি। কঠ॥ ২॥৪॥ ১১ 
৭১ মনসৈবানু দ্রম্টব্যং নেহ নানাস্ত কিংচন॥ 
মৃত্যোঃ স মৃত্যুমাপ্নোতি য ইহ নানেব পশ্যতি॥ বৃহদারণ্যক ॥ ৪0 ৪1 ১৯ 
৪০ যস্মিন সর্বাঁণ ভূতান্যাত্মৈবাভুদ্‌ বিজানতঃ ॥ 
তত্র কো মোহঃ কঃ শোক একত্বমনূপশ্যতঃ॥ ঈশ ॥ ৭ 
৪১ রবীন্দ্রনাথ, সণ্টায়তা, পৃ, ৫৪৭ 


সুচীপত্রে যান 


৮৮ উপনিষদের দর্শন 


শক্তি নেই। আমরা অল্প নিয়ে থাকি বলেই যা যায় তার দ্খ আমাদের বুকে 
বাজে। সামীগ্রক দৃম্টিভাঙ্গতে মৃত্যু চিরন্তন লীলার ছন্দ মান্র। তাই মৃত্যুর 
শোক হতে নিবৃত্ত পেতে, মনকে শান্ত করতে আমাদের একত্বের উপলান্ধ 
প্রয়োজন। 

এ বিষয়ে উপানিষদের চিন্তাধারার সাহত রবীন্দ্রনাথের চিন্তাধারার বিস্ময়- 
কর সাদৃশ্য লক্ষ্য করা যায়। উপরে উদ্ধত তাঁর 'বাঁভন্ন বাণী হতে তা প্রমাণ 
হবে। এর সপক্ষে তাঁর একটি রচনার অংশ উদ্ধৃত করা যেতে পারে। তা যেন 
উপাঁনষদেরই ভাষ্যের মত মনে হয় : 

“বশ্ব জগতের মধ্যে যে অপ্রমেয় ধ্ুব রহিয়াছেন তান বাহ্যত একভাবে 
কোথাও প্রতিভাত নহেন, মনই নানার মধ্যে সেই এককে দেখে, সেই এককে 
প্রার্থনা করে, সেই এককে আশ্রয় করিয়া আপনাকে চরিতার্থ করে। নানার 
মধ্যে সেই এককে না পাইলে মনের সুখ শান্ত মঙ্গল নাই, তাহার উদ্ভ্রান্ত 
ভ্রমণের অবসান নাই। সে ধ্ুব একের সাঁহত মন আপনাকে দৃঢ়ভাবে যুক্ত 
কাঁরতে না পারলে সে অমৃতের সাঁহত যুক্ত হয় না- সে খণ্ড খণ্ড মৃত্যু দ্বারা 
আহত, তাড়িত, "বাক্ষিপ্ত হইয়া বেড়ায়। মন আপনার স্বাভাবিক ধর্মবশতই 
কখন জানিয়া, কখন না জানয়া, কখন বনু পথে, কখন সরল পথে, সকল জ্ঞানের 
মধ্যে, সকল ভাবের মধ্যে সেই পরম এঁক্যের পরম আনন্দকে সন্ধান করিয়া 
ফেরে ।”৮২ 

যে জ্ঞান সংকুচিত দৃম্টভাঙ্গ আনে তাই হল আঁবদ্যা। যে জ্ঞান এঁকা 
উপলান্ধ ক'রে সামগ্রিক দৃষ্টিভাঙ্গ দিতে পারে তাই হল বিদ্যা। পরাবিদ্যাও 
ঠিক তাই। উপনিষদে বহু স্থানে অমৃতত্বলাভ করার কথা উল্লেখ হয়েছে । সেই 
অমৃতত্বলাভের অর্থ এই নয় যে ব্যাক্ত {বিশেষ অমর হয়ে থাকবে, তার অর্থ হল, 
এক্যবোধ মনে গ্রাথত হলে মানুষ মৃত্যুকে আর শোকের কারণ বলে মনে 
করবে না। সামাগ্রক দাঁন্টভাঙ্গতে ধংস আছে সৃষ্টি আছে, মৃত্যু আছে জন্ম 
আছে, কিন্তু সেখানে মৃত্যু ও ধ্বংসের দহন শক্তি নেই, কারণ, সাঁষ্টধারায় তারা 
অঙ্গীভূত হয়ে গেছে। কাজেই 'তমেব 'বাঁদত্বাতিমৃত্যুমোতি- এই বচনের 
অর্থ দাঁড়ায় তাঁকে জানলেই মৃত্যুর আর দাঁহকা শাক্ত থাকে না। এই শ্রেণীর 
অমৃতত্বেরই পিয়াস ছিলেন উপানষদের খাঁষ। 

এই সূত্রে ঈশ উপনিষদের নীচে উদ্ধৃত বচনটি প্রাণধানযোগ্য। 

“অবিদ্যা এবং বিদ্যা যান এই উভয়কে জানেন [তানি জানেন ব্রহ্ম বহুও 
বটে একও বটে। আবিদ্যার সাহায্যে মৃত্যুকে উপলান্ধ করে মানুষ বিদ্যার 
সাহায্যে অমৃতত্বলাভ করে ৯ 

৪২ ব্ববীল্দ্র-রচনাবল, ত্রয়োদশ খণ্ড, ধর্ম, প্‌, ৩৬৮ 


৪৩ {বিদ্যাং চা বিদ্যাং চ যস্তদ্বেদ উভয়ং স' হ॥ 
আবিদায়া মৃত্যুং তীর্বা 'বদ্যয়ামৃতত্বম্নূতে ॥ ঈশ॥ ৭ 


সূচীপত্রে যান 


সর্বেশ্বরবাদ ৮১ 


সংকুচিত দ্‌াষ্টভাঙ্গিই হল আঁবদ্যা। তা বিশ্বের বহু ও নানাত্ব দ্বারা বিভ্রান্ত 
হয়। মূত্যর দাহকা শাক্ত তার নিকট প্রকট। পূর্ণ বিদ্যা নানার মধ্যে একের 
যোগসূত্র আবিষ্কার ক'রে সামাগ্রক দৃম্টিভাঙ্গর অধিকারী হলে, মৃত্যু তার 
কাছে আর মৃত্যু বলে প্রতিভাত হয় না, জন্মের সঙ্গে সংযুক্ত হয়ে তা বিশ্ব 

এই সামাগ্রক দ্যান্টভার্গ শুধু আমাদের শোক তাপ মোহ হতে পরিত্রাণ 
করে না, তা ব্রহ্মের মূর্ত রুপের যা বৈশিষ্ট্য, তাঁর সেই আনন্দ রূপকে আমাদের 
নিকট উদ্ভাসত করে। তখন আমাদের চোখে কে যেন এমন এক মায়া অঞ্জন 
বুলিয়ে দেয় যা আনন্দলোকের অনন্ত এঁশ্বর্য আমাদের সামনে উদ্ঘাটিত করে। 
রবীন্দ্রনাথ যেন সেই আনন্দেরই আস্বাদলাভ করোছিলেন, তা না হলে তান 
এমনভাবে গাইবেন কেন, 

“ক আনন্দ কি আনন্দ, কি আনন্দ 
দিবা রানি নাচে মুক্ত, নাচে বন্ধ ।৮9 

এ যেন উপনিষদের সেই বচনেরই প্রাতিধান যা বলে, 

“যাকে না পেয়ে মনসহ বাক্য ফিরে যায় সেই ব্রন্মের আনন্দকে জানলে 
পরে আর কোনো ভয় থাকে না ।”* 

সামীগ্রক দৃষ্টিভাঙ্গতৈ যে আনন্দ উদ্তাঁসত হয় তাই হল ব্রন্মের আনন্দ। 
তা এত ‘নিবিড়, এত গভীর যে ভাষায় তাকে প্রকাশ দেওয়া যায় না। মন তাকে 
হৃদয়ঙ্গম করতে পারে না। বন্ধের এই রূপাঁটকেই ত উপানষদের খাঁষ “আনন্দ- 
রুপমমৃতং যদ্িভাতি' বলে অভিবাদন জানয়োছলেন। 

রহ্মের আনন্দের প্রাত উপাঁনষদের ধাঁষ এমন গভীরভাবে আকৃষ্ট হয়ে- 
ছিলেন যে তার স্বরূপ তানি নানা উপায়ে বোঝাতে চেষ্টা করেছেন। তা যে 
ভাষার অতাত, তা যে নাদ্ধর অতীত তা উপরে উদ্ধত বচনেই বলা হয়েছে। 
তবু অন্যভাবে তার পরিমাপের চেষ্টা হয়েছে। তার একট; বিবরণ এখানে 
দেওয়া অপ্রাসঙ্গিক হবে না। 

বহ্মের আনন্দের পাঁরমাপের বৃহদারণ্যক এবং তোত্তরীয় এই উভয় 
উপ্পানষদেই চেষ্টা হয়েছে। হিসাবের রাঁতিটি উভয় ক্ষেত্রেই এক ধরণের ৷ 
=তরাং তাদের একট উদ্ধত করলেই আমাদের কাজ হবে। তৈত্তিরীয় উপ- 
নিষদে আনন্দের পাঁরমাপ নির্ধারিত হয়েছে এই ভাবে : 

প্রন্মের আনন্দ এইরূপ। এক সাধু যুবক থাকবেন এবং তান হবেন 
দৃঢ়তম এবং বলিষ্ঠ, সকল আশীর্বাদ তাঁর মিলবে এবং তাঁর জন্য এই সমগ্র 


৪৪ রবীন্দ্র-রচনাবলাঁ, ত্রয়োদশ খণ্ড, অরুপরতন, পৃ, ৮০১ 
৪% যতো বাচো নিবর্তন্তে ॥ অপ্রাপ্য মনসা সহ ৷ 
আনন্দং ৱহ্মণো বিদ্বান ॥ ন বিভোতি কৃতশ্চন॥ তৈত্তিরীয় ॥ ২॥ ৯ 


সুচীপত্রে যান 


৯০ উপানিষদের দর্শন 


পাঁথবী এঁশ্ব্যে পারপূর্ণ থাকবে। এই হল একটি মানুষের আনন্দের 
পঁরিমাণ। এইরূপ এক শত মানুষের আনন্দ একটি মনুষ্য-গন্গর্বের আনন্দের 
সমান। এইরূপ এক শত মনুষ্য-গন্ধবের আনন্দ এক দেব-গন্ধর্বের আনন্দের 
সমান। এইরূপ এক শত দেব-গন্ধর্বের আনন্দ এক 'পিতৃলোকের আনন্দের 
সমান। এইরূপ এক শত পিতৃলোকের আনন্দ এক অজানজ দেবলোকের 
আনন্দের সমান। এইরূপ একশত অজানজ দেবতার আনন্দ এক কর্মদেবতার 
আনন্দের সমান। এই এক শত কর্ম দেবতার আনন্দ এক দেবতার আনন্দ। 
এই এক শত দেবতার আনন্দ এক ইন্দ্রের আনন্দের সমান। এইরূপ একশত 
ইন্দ্রের আনন্দ এক বৃহস্পতির আনন্দের সমান। শত বৃহস্পাতির আনন্দ এক 
প্রজাপাতর আনন্দ। এবং এক শত প্রজাপাঁতর আনন্দ এক বরন্ষমের আনন্দের 
সমান 1”? 

এই বিরাট গুণের অঙ্কটি কষতে গেলে অনেক সময় লেগে যাবে। কষতে 
পারলেও তার ধারণা একটা মনে মনে ক'রে নেওয়া বেশ শক্ত হয়ে পড়বে। 
মোটামুটি এতগুলি কথা বলার উদ্দেশ্য এই যে ব্রন্মের আনন্দের পাঁরমাণ অঙ্কে 
কষা যায় না, তা অনন্ত, তা অপাঁরামত, তা হল উপানষদের ভাষায় যাকে বলা 
হয় ভূমানন্দ। 


৪৬ তোত্তরীয় ॥ ২॥ ৮ 


সূচীপত্রে যান 


পণ্চম অধ্যায় 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ 


[উপনিষদে কি মায়াবাদের সমর্থন আছে? মায়াবাদের সমর্থক উক্তি, সর্বেশ্বরবাদের 
পু উভয়ের মধ সমন্বসডেক উদ্ভি-বান আঁবামিশ্রভাবে এক ছিলেন 


{বস্তু সামাগ্রকভাবে তার সমর্থন নেই- শ্রীচৈতন্যের সমর্থন। মাণ্ডুক্য উপানষদে 
মায়াবাদ ও সর্বেশ্বরবাদের সমন্বয় সাধন- রবীন্দ্রনাথের সমর্থন] 


বদরায়ণ উপাঁনষদের দর্শনকে সূত্রাকারে গ্রাথত ক'রে ব্রহ্মসূত্র রচনা করে- 
ছিলেন। তার ওপর পাঁচ জন বিশিষ্ট মনীষী ভাষ্য লিখে গেছেন। তাঁরা 
হলেন শঙ্কর, রামান্জ, মাধব, বল্লভাচার্য্য ও নিম্বার্ক। এ বিষয় পূর্বেই 
উল্লেখ করা হয়েছে। পূর্বের অধ্যায়ে উপনিষদের বচনগুলির ওপর সোজা 
নির্ভর ক'রে বিশ্বের রূপ সম্বন্ধে প্রশ্নের যে ব্যাখ্যা দেওয়া হল তা এ ভাষ্যগুলি 
কর্তৃক কতখানি সমার্থত সে প্রশ্ন উঠতে পারে। এই ভাষ্যগ্ীলর মধ্যে 
শঙ্করাচার্যের ভাষ্যখানিই তুলনায় বেশী প্রসিদ্ধ । তার সঙ্গত কারণও আছে। 
তানি এদের মধ্যে প্রাচীনতম। তাঁর ক্ষুরধার বুদ্ধি ও ভাষ্যের নিজস্ব উৎকর্ষ 
গুণে রন্ষের যে রূপটি তাঁর ভাষ্যে আত্মপ্রকাশ করেছে তা সর্বাধিক প্রসিদ্ধ 
লাভ করেছে। শুধু তাই নয়। তান কেবল মাত্র রক্ষসূত্রের ওপর ভাষ্য লিখেই 
ক্ষান্ত হন নি, তান প্রাচীন উপানষদগুলির মধ্যে এগারখাঁনর ওপর স্বতন্্ 
ভাষ্য লিখেছেন। তাঁর প্রতিপাদ্য ব্যাখ্যাট মায়াবাদ নামে বিখ্যাত। প্রাতিটি 
উপনিষদের ব্যাখ্যাতেও এই মায়াবাদকে উপনিষদের বচন হতে তান সমার্থত 
করতে চেষ্টা করেছেন। এ ক্ষেত্রে তাঁর ব্যাখ্যাট বিশেষ উল্লেখের দাবী রাখে। 

আমরা তাই এই সম্পর্কে অন্য ভাষ্যগ্লর প্রতিপাদ্য মতের সহিত 
আমাদের ব্যাখ্যার বিস্তারিত তুলনার প্রয়োজন বোধ কার না। এখানে শঙ্করা- 
চার্যের ব্যাখ্যার সাহত তুলনাতেই বর্তমান আলোচনা সীমাবদ্ধ রাখবার প্রস্তাব 
কাঁর। আমরা এই সে প্রন তুলব শক্ষরের মায়াবাদ ক উপানিষদে সমার্ঘত 
হয়েছেঃ এই প্রশ্ন ভারতের মনীষী সমাজে বিভিন্ন সময়ে একাধিকবার 
উত্থাপিত হয়েছিল। এককালে শঙ্করের মায়াবাদ ভারতবর্ষের পণ্ডিত সমাজে 
[বিশেষ প্রাত্ঠালাভ করোছিল। মধ্যযুগে বাংলার যে মহামনীষা বাঙালীর 
সাংস্কাতিক ও ধর্মজীবনে বিপ্লব ঘাঁটয়েছিলেন সেই চৈতন্যদেবকে এই প্রশ্নের 
সম্মুখীন হতে হয়েছিল। এ বিষয় পরে আবার আলোচনার প্রয়োজন হবে। 


সূচীপত্রে যান 


৯২ উপানষদের দর্শন 


্হ্মসূত্রের সব ভাষ্যগ্ীলই একটি বিশেষ দৃম্টিকোণ হতে রাঁচত। আরস্তেই 
শঙ্করের বিশেষ দৃম্টিকোণাঁটর সাঁহত পরিচিত হয়ে নিলে তাঁর মায়াবাদের 
বৈশিষ্ট্য কি তা বোঝা সহজ হবে। সকল উপনিষদই এ বিষয় একমত যে এই 
বিশ্ব রহ্ম কর্তৃক সৃষ্ট হয়েছে । সান্টর সঙ্গে ব্রন্মের এই যে কার্য কারণ সম্পর্ক 
তা ক ধরনের? এই প্রশ্ন সম্পর্কেই বিভিন্ন ভাষ্যকারের মতের পার্থক্য এসে 
পড়ে। আমাদের দেশের দর্শনে দুই শ্রেণীর কারণের কথা উল্লেখ আছে। 
উদাহরণ স্বরূপ ঘটের কথা উল্লেখ করা যেতে পারে। একপক্ষে ঘটের উৎপত্তি 
হয়েছে মৃত্তিকা থেকে। এই হসাবে মাত্তকাই তার কারণ। অপর পক্ষে 
কুন্তকারও ঘটের কারণ। এইরূপ স্বর্ণালঙ্কারের বিষয়েও সেই কথা খাটে। 
এক হিসাবে সুবর্ণ তার কারণ, অপর হিসাবে স্বর্ণকার। উভয় ক্ষেত্রেই প্রথম 
ধরনের যোঁট কারণ সোঁট হল তার উপাদান; মৃত্তিকা বা সুবর্ণ বিশেষ রূপ 
গ্রহণ করেই ত ঘট বা অলঙকারে পারণত হয়। এইজন্য এই প্রথম শ্রেণীর 
কারণকে উপাদান কারণ বলা হয়। সেইরূপ দ্বিতীয় ধরনের যোঁট কারণ সোঁট 
বস্তুর উপাদান নয়; সোট কেবল উপাদানকে বিশেষ রূপ দিতে সাহায্য করে 
মান্ত। এই দ্বিতীয় কারণটিকে সেইজন্য নামত্তকারণ বলা হয়ে থাকে। এখন 
প্রশ্ন ওঠে এই সমষ্ট বিশ্বের ব্রহ্ম কিরূপ কারণ। 

শঙ্কর তার উত্তর দেন এইভাবে । তিনি বলেন আপাতদ্‌চ্টিতে মনে হয় 
ৱহ্ম সৃন্টর কেবল নিমিত্ত কারণ মান্র। কারণ, উপনিষদে অনেক ডীক্ত আছে 
যা মোটামুটি এইরূপ বলে যে বহ্গ আগে সৃষ্ট করবার ইচ্ছা করলেন, তারপর 
সৃস্টি করলেন। এই ধরনের কার্যকারণ সম্বন্ধ আমরা কার্য হতে 'বাশ্লিচ্ট 
কোনো শাক্তর উপরেই আরোপ ক'রে থাকি, যেমন ওপরের উদাহরণে, অলঙ্কার 
বিষয়ে স্বর্ণকার এবং ঘট বিষয়ে কুন্তকার। ব্লন্ষের উপর এইরূপ কারণত্ব আরোপ 
করলে একটি অসুবিধা এসে পড়ে । তা হলে ব্রহ্ম আর বিশ্বের একমাত্র কারণ 
হতে পারেন না, আর একটি স্বতল্ উপাদান কারণেরও প্রয়োজন হয়ে পড়ে। 
সেক্ষেত্রে ব্রন্মকে উভয় শ্রেণীরই যুগপৎ কারণ বলে মেনে নিতে হয়। তিনি এই 
বিশ্বের উপাদান কারণও বটে 'নামত্ত কারণও বটে। ব্রহ্ম এমন স্বতন্ত্র ধরনের 
কারণ যে সৃস্টিকে সম্ভব করতে অন্য কোনো দ্বিতীয় শাক্তর উপর নির্ভর করেন 
না। একাধারে তিনি উপাদান কারণও বটে, আবার সেই উপাদানকে 'বশ্বরুপে 
পাঁরণত করবার কার্যও নিমিত্ত কারণ হিসাবে তিনিই সম্পাদন ক'রে থাকেন। 
কাজেই এক্ষেত্রে কুম্তকারের কারণত্বও ঠিক তাঁর উপর আরোপ করা যায় না৷ 
আবার মাত্তকার কারণত্ব মাত্রও তাঁর উপর আরোপ করা যায় না।২ 


১ব্রহ্গসত্র; শঙ্করভাব্য ॥ ১॥ ৪॥ ২৬ 
২'নামত্ত্বং তু আঁধন্ঠান্স্তরাভাবাদাধগন্তব্ম-। যথা হি লোকে মৃখখস্‌বর্ণাদকমুপাদান 
কারণং কুলালসূবর্ণাদনধিষ্ঠাতৃনপেক্ষ্য প্রবর্ততে নৈব ব্রহ্গণ উপাদানকারণস্য ॥ 
শারীরক ভাষ্যম্‌ 1 ১৪ ॥ ২৩ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১৩ 


্্ধকে এই ভাবে উপার্দানকারণ এবং 'নামভ্তকারণ বলে যুগপৎ নির্দেশ 
করায় এ রকম ধারণা জাগা স্বাভাবক যে ব্রহ্ম বোধ হয় কারণ [হিসাবে এক 
থাকেন এবং কার্যরূপে যখন রুপান্তারত হন তখন তান বহুতে পাঁরণত হন। 
সাধারণত এইরূপ ধারণা জাগাই স্বাভাবক। এরূপ ক্ষেত্রে, সাধারণত ব্রহ্মকে 
একটি বৃক্ষের মূল স্বরূপ কল্পনা করা হয় এবং সৃষ্টিকে তার শাখা প্রশাখা 
রুপ কল্পনা করা হয়। ফলে এক হিসাবে তান সমগ্রকে নিয়ে এক হন, আবার 
অন্য হিসাবে তান বহু শাখার সমাম্টরূপে বহুকেও আশ্রয় দেন। কেউ বা 
ব্রহ্ম এবং সাঁন্টকে অনন্ত সমুদ্র এবং তার কোলে অসংখ্য বীঁচমালার সঙ্গে 
তুলনা ক'রে থাকেন। সেখানেও সমগ্র রূপে দেখতে গেলে ব্রহ্ম এক, আবার 
ব্যান্টরুূপে দেখতে গেলে তিনি বহু হয়ে যান। শঙ্কর কিন্তু এই ধরনের মতকে 
গ্রহণ করতে প্রস্তুত নন। তাঁর মতে প্রহ্ম কার্য হিসাবেও এক, কারণ হিসাবেও 
এক। তাঁর একত্ব তিনি কখনো কোনো অবস্থাতেই পরিবর্জন করেন না। যে 
ব্ৰহ্ম কারণ হিসাবে এক থাকেন আবার কার্য হিসাবে বহুতে রূপান্তারত হন 
তানি ত তা হলে সকল অবস্থাতেই এক রইলেন না। তাঁর মতে ব্রহ্ম সকল 
অবস্থাতেই আবমিশ্রভাবে এক থাকেন। 

সুতরাং শঙও্করের মতে ব্রহ্ম সকল অবস্থাতেই "একমেবাদ্িতীয়মৃ', একমাত্র 
এবং দ্বিতীয় বিহীন, কোনো অবস্থাতেই তিনি বহু হন না। আপাতদ্‌চ্টতে 
এখানে একটি অসম্ভব অবস্থা এসে পড়ে। ব্রহ্ম যাদ সকল অবস্থাতেই এক 
থাকেন, অথচ তান যাঁদ বিশ্ব সাঁষ্টর কারণ হন, তা হলে এই যে বিশ্বে আমরা 
বহু, নানা বস্তুর সমাবেশ দেখি, তার সঙ্গে ব্রহ্মের আবামিশ্র একত্ব সামঞ্জস্য রাখবে 
কি করে? 

শঙ্কর কিন্তু তাতে বিচাঁলত হন না। তিনি বলেন দৃশ্যমান জগত নিশ্চয় 
বন্ধ, বক্ষ হতে ভিন্ন তা নয়। তবে বিশ্বের মধ্যে আমরা যে বহু ও নানাকে 
দেখি সেইটাই ভুল। বিশ্বের কোথাও নানা নাই, বহ নাই, আছেন একমাত্র 
অদ্বিতীয় ৱহ্ম। তবে আমাদের ইন্দ্রিয় গোচর বিশ্বের মধ্যে আমরা যে বহু দোঁখ, 
নানা দেখি, তাক মিথ্যা ১ শঙ্কর একরকম তাই বলেন। তাকে ঠিক মিথ্যা 
বলেন না, তবে বলেন তাকে বহু রূপে দেখাটা ভুল দেখা । তিনি বলেন এই 
বহু রূপে দেখাটা চোখের ভূল, বিষয়টি আসলে বহ: নয়। দৃশ্যমান জগত 
ও ব্রহ্ম একই পদার্থ। জগতকে আমরা যখন বহুরূপে দেখি তখন ভুল দেখি, 
আসলে তা একত্ব হারায় না। এখানে যে কার্য-কারণ সম্বন্ধ আছে তাতে বহর 
স্থান নেই। যা কার্য তাই কারণ, মূলত তারা একই । কারণকে আমরা কার্য- 
রূপে যে বহু দেখি তা হল দেখার ভুল। তানি বলেছেন, 

“এই ভোক্ত-ভোগ্য সম্বন্ধযুক্ত ব্যবহারক বিভাগ প্রচলিত রীতির মত 
গৃহত হতে পারে বিবেচনায় এই ব্যতিক্রমের এখানে উল্লেখ করা হয়েছে। এই 
বিভাগের পরমার্থত কোনো অস্তিত্ব নাই, কারণ, কার্য ও কারণের মধ্যে কোনো 


সূচীপত্রে যান 


১৪ উপাঁনষদের দর্শন 


পার্থক্য নাই। কার্য হল আকাশাঁদ বহু প্রপণ্চময় জগৎ, কারণ হলেন 
পরম ব্রহ্ম, সেই কারণ হতে কার্ষের পার্থক্য নাই, আছে অনন্যত্ব, এই বুঝতে 
হবে।”ৎ 

এখন এটা বোঝা সহজ হবে যে শঙ্কর যে অর্থে ব্রহ্ম ও জগতকে কার্য 
কারণ সম্বন্ধে জাঁড়ত করেন তা সাধারণ অর্থ থেকে 'বাভন্ন। সাধারণত কার্যকে 
আমরা কারণের পাঁরণাম বলে নির্দেশ ক'রে থাকি, অর্থাৎ কার্যকে কারণের 
রূপান্তর বলে গ্রহণ কাঁর। শঙ্কর কিন্তু বিশ্ব সৃ'ন্টকে বন্ধের পারণাম বলে 
গ্রহণ করতে প্রস্তুত নন। 

{তান বলেন জগৎ ব্রন্মের রূপান্তর নয়, সৃচ্টি এবং ব্রহ্ম একই জিনিস। 
সৃষ্টির মধ্যে আমরা যে এককে না পেয়ে বহুকে অনুভব কার সোঁট আমাদের 
অনুভূতির দোষ। এখানে পরিণাম ঘটে নি, ঘটেছে ববর্ত বা বিকৃতি। 
আমাদের অনুভূতি শক্তির বিকার হেতুই এরকম ঘটে থাকে, যেমন জলের মধ্যে 
প্রবিষ্ট সোজা লাঠিকেও আমরা বাঁকা আকারে দেখে থাকি। যখন দুধ 
রূপান্তরিত হয়ে দই হয় তখন আমরা পাই পরিণামকে। আর যখন রজ্জু 
চোখের দেখার ভুলে সর্প বলে মনে হয়, তখন আমরা পাই বিবর্তকে। এই যে 
চোখে দেখার ভুল ঘটে থাকে তার কারণ হল মায়া, রঙ্জুকে সর্প বলে ভ্রম 
করবার যেমন কারণ হল অন্ধকার। মায়া’ শাক্তাটর এমন ক্ষমতা আছে যা 
আসল 'জনিসাটকে আবৃত ক'রে রাখে এবং নকল 'জানসের সৃষ্টি করে। 
ফলে আমরা আসল জিনিসকে দেখতে পাই না, দেখ তার বিকৃত রূপকে। 
কাজেই এই যে বহুর জগত, নানার জগত, তা যে একেবারে 'ভাঁত্তহীন তাও 
বলা চলে না। তা ব্ৰহ্মের উপরই প্রতিষ্ঠিত, তা ব্ৰহ্মই, কিন্তু তাকে দেখার ভুলে 
আমরা এক দেখি না, বহ; দেখি, নানার আকারে দেখি। 

প্রন্মের সত্যরূপ, আসল আঁবকৃত রূপ যা শঙ্কর একেছেন তাতে তাঁর দুটি 
মাত্র বোৌশিষ্ট্য আছে। তান সং অর্থাৎ আছেন এবং 'ঁতান চিন্ময়, অর্থাৎ 
জ্ঞাতুরূপ। আমরা দ্বৈতবোধের ভিত্তিতেই জ্ঞাতা ও জ্ঞেয় পেয়ে থাকি, জ্ঞেয় 
না থাকলে জ্ঞাতা থাকে কি ক'রে ভেবে পাই না। শঙ্কর কিন্তু বলেন জানবার 
কিছু না থাকলেও ব্রন্মের জ্ঞাতৃত্ব রূপ অক্ষুন্ন থাকে। তাঁর জ্ঞান শক্তির 
কখনো বিলোপ ঘটে না। এই জ্ঞাতৃত্ব তাঁর গুণ নয়, এ তাঁর স্বভাব, যেমন লবণের 
স্বভাবই হল তার লবণের আস্বাদ। ব্রহ্মকে তাই তান ধনর্বিশেষ চিন্মান’ 
বলে ব্যাখ্যা করেছেন। মহাশূন্যে করণ গ্রহণ করতে কিছু থাক বা নাই থাক 
সূর্য মহাশুন্যে করণ বিকীরণ করে। ব্রহ্মেরও সেইরূপ জ্ঞানের বস্তু কিছু 


ও অভ্যুপগম্য চৈনং ব্যবহারিকং ভোক্তভোগ্যলক্ষণং বিভাসং স্যাল্লোকবাঁদাত পারহারোহ- 

£ ন ত্বয়ং বিভাগঃ পরমার্থতোহস্তি, যস্মাৎ তয়োঃ কার্যযকারণয়োরনন্যত্বমবগম্যতে 1 
কার্ধযমাকাশাঁদকং বহ:প্রপণ্জং জগৎ, কারণং পরং ব্রহ্ম, তস্মাৎ কারণাৎ পরমার্থতোহনন্যত্বং 
বাতিরেকেণাভাবঃ কার্ষা স্যাবগম্যতে ॥ শারীরক ভাষ্য ॥ ২ ১॥ ১৪ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ৯৫ 


থাক বা নাই থাক জ্ঞাতৃত্ব শক্ত চির বরাজমান।৭ তিনি যে কিছু দেখেন না, 
তার কারণ দেখবার কিছু নেই। এই সম্পর্কে ঠিক পূর্ববর্তী অধ্যায়ে বার্ণত 
যাজ্ঞবক্ক্যের দার্শনিক মতের সাঁহত এই ব্যাখ্যাটির তুলনা করা যেতে পারে। 
উভয়ের মধ্যে প্রচুর সাদৃশ্য আছে সন্দেহ নেই। 

শঙ্করাচার্য যে মায়াবাদ প্রচার ক'রে গেছেন তার সংক্ষিপ্ত বিবরণ ওপরে 
দেওয়া গেল। তিনি ঠিক এমন কথা বলেন না যে আমাদের হীন্দ্িয়গুলি বহু 
বস্তু সমান্বিত বৈচৰ্যময় যে জগতের পাঁরচয় এনে দেয় তা 'মথ্যা। তান বরং 
বলেন যে তাও এই অর্থে সত্য যে তা ব্রহ্মের উপর আঁধান্ঠত। তবে তাকে 
দেখার ভুলে আমরা বহু ও বিচিত্র রূপে দোখি। জগৎ মিথ্যা নয়, ব্রহ্ম ও জগৎ 
একই, তবে আমাদের হীন্দ্রিয়গ্ীলি জগৎ সম্বন্ধে ঠিক পাঁরচয় আমাদের এনে দেয় 
না। 

কথাটা অন্যভাবে বুঝতে চেস্টা করা যাক। িবশ্বাক বহু 'বাশ্লষ্ট সম্পর্ক 
হন বস্তুর সমস্টি, না একই সত্তার প্রকাশ? এট হল একাঁট দার্শীনক প্রশন। 
আপাত দৃম্টিতে মনে হবে বিশ্ব অসংখ্য, বিশ্লিন্ট, বিক্ষিপ্ত বস্তুর সমন্টি মান্। 
আমাদের দেশের বৈশোষক দর্শন তাই বলে। বহু 'বাশ্লষ্ট কণার 'ভাত্ততে 
তা বিশ্বের ব্যাখ্যা করে। গ্রীস দেশের দার্শানক ডিমোক্রাইটাসও এক অনুরূপ 
মত পোষণ করতেন। তাঁর মতে বহ: বিীশ্লম্ট অণুব সমন্টি নিয়ে বিশ্ব 
গঠিত। 

কিন্তু মানুষের জ্ঞানের প্রসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ লক্ষ্য করেছে যে 
বিশ্বে ঠিক 'বাশ্লষ্ট নানা বস্তু নাই। যাকে বহু ও 'বাশ্লম্টর্ূপে আপাতদৃস্টিতে 
দেখি, তার বাভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য, শৃঙ্খলা এবং উদ্দেশ্য প্রণোদিত কার্য 
ধারা লক্ষ্য করা যায়। এই অভিজ্ঞতার ভিত্তিতে দার্শনিক চিন্তাধারা এক নূতন 
পথে যায়। ফলে একটি নৃতন তত্তের জন্ম হয়, যা বলে বিশ্ব জাঁটলভাবে এক, 
বিশ্ব বহুকে নিয়ে এক। তার মধ্যে বিভাগ আছে, কিন্তু সেই িভাগগনলির 
মধ্যে একটি অঙ্গাঙ্গী সম্পর্ক বিদ্যমান। তাদের বহৃত্বকে ব্যাপ্ত ক'রে একত্ব 
প্রকট। 

শঙ্কর এই দুই দার্শীনক মতের কোনোটকেই গ্রহণ করতে পারেন ি। 
বহ্‌বাদকে তান সম্পূর্ণ অস্বীকার করেন ত বটেই এমনাঁক বহযীবাশিষ্ট জাঁটল 
একবাদ-যাকে আমরা সবেশ্বরবাদ বলি, তাকেও তিনি স্বীকার করেন না। 
তাঁর মতে বিশ্ব একটি অখণ্ড সত্তা স্বরূপ ৷ তার মধ্যে বহর স্থান নেই। তার 
মধ্যে বিভাগের অবকাশ নেই। 

যান আবভাজ্য রূপে একক সত্তা, তাঁকে কেন তবে আমরা বহু, 'বাভন্ন 
ও বিচিন্ররূপে দেখি? তানি বলেন তার জন্য আমাদের হীন্দ্িয়গাীল খানিক 


৪ শারীরক ভাষ্য ॥ ২1৩ ॥১৮ 


সূচীপত্রে যান 


৯৬ উপানষদের দর্শন 


পরিমাণে দায়ী । তারা তাঁর যে পরিচয় আমাদের এনে দেয় তা ভুল পরিচয়। 
যার বাস্তব কোনো 'ভীত্ত নেই, যা সম্পূর্ণ অলীক অথচ দেখি, তাকে আমরা 
ভ্রান্ত বলতে পাঁর। যার বাস্তব ভিত্তি আছে অথচ যাকে আমরা তার প্রকৃত 
রূপ হতে ভিন্নর্‌ূপে দেখি তাকে আমরা মায়া বাল । স্বপ্নে যা দেখি তা প্রথমটি 
উদাহরণ, কারণ তার কোনো বাস্তব ভিত্তি নেই। মরুভূমির তপ্ত বাল.স্তরে আমরা 
জল দোঁখ। তাকে বাল মরীচিকা। তপ্ত বাল.স্তরের উপরের বায়ু কাঁপে। 
তার সেই কম্পনকে আমরা জলের আকারে দেখি । তা ভ্রান্ত নয়, তা সম্পূর্ণ 
অবাস্তব নয়, তা না হলে তাকে কেবল তপ্ত বালুস্তরের ওপর না দেখে যেখানে 
সেখানে দেখতাম। শঙগ্করের মতে যা নিরবাচ্ছন্নভাবে এক, তাকে যে আমরা 
বহুরূপে দেখি, তা এই ধরনের ব্যাপার। তা সম্পূর্ণ 1ভন্তিহীন নয়, 
তা ব্রন্মের উপর প্রাতাম্তত। কিন্তু আমরা তার অপব্যাখ্যা কার, যেমন 
তপ্ত বায়নস্তরে উপরের কম্পনকে আমরা মরাঁচিকা বলে ভুল কার। 
যে শাক্ত আমাদের অনুভূতিকে এমন বিকৃত করে তাকেই তান মায়া 
বলেছেন। 

শঙ্কর প্রচারিত এই মায়াবাদ বিশ্বের একট (বিশিষ্ট দার্শানক তত্ব। তাঁর 
তঁক্ষণ বিশ্লেষণ শাক্ত, তাৎপর্যপূর্ণ যুক্তি প্রয়োগ এবং স্বচ্ছ সুস্পষ্ট ভাষা তাঁর 
নৈসার্গক প্রতিভার পাঁরচয় দেয়। এমন 'বাঁশল্ট দার্শানকের হাতে যার প্রাতম্ঠা 
তা সকলেরই প্রাণধানের বিষয় হবে। এই মায়াবাদের জন্ম হয়েছিল কিন্তু ঠিক 
তাঁর হাতে নয়, তাঁর প্রায় সমসাময়িক তাঁর অগ্রজ এক দার্শানকের হাতে। 
তান ছলেন শঙ্করাচার্যের গুরুর গুরু! তাঁর নাম ছিল গোড়পাদ। আরও 
একটা লক্ষণীয় বস্তু হল মায়াবাদ জন্ম নিয়েছে মান্ডুক্য উপাঁনষদের ব্যাখ্যার 
সম্পরকে । 

এই মাণ্ডুক্য উপনিষদ সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করোছ। 
সেখানে ব্রন্ষের চারাঁট অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে । তাদের প্রথম দুটি অবস্থা 
দ্বৈতাবস্থার বর্ণনা । প্রথমটি জাগ্রত অবস্থা, দ্বিতীয়ট স্বপ্নের অবস্থা । 
স্বপ্নাবস্থায় ইীন্দ্রিয়গোচর জগতের স্থান নেয়, যে মন স্বপ্ন দেখে তারই রাঁচিত 
একটি জগৎ। স্বপ্লাবস্থার এই বৈশিষ্ট্যই মনে হয় খেন মায়াবাদের মূল প্রেরণা । 
যে মন সম্পূর্ণভাবে একক সত্তা তা যাঁদ এমনভাবে বহু হতে পারে, তা হলে 
জাগ্রত অবস্থার বহু ও নানা অনুভূতিও অনুরূপভাবে অসত্য হবে না রেন? 
এই প্রশ্নই গোৌড়পাদের মনে বিশেষ ক'রে জেগোঁছল। তিনি সিদ্ধান্ত করে- 
ছিলেন জাগ্রত অবস্থার জগতও স্বপ্লাবস্থার জগতের মত অলক এবং মায়ার 
খেলা। তা তাঁর কারিকা হতে নীচে উদ্ধত বচনে পরিষ্কার হবে। তান 
বলেছেন, 

“যেমন স্বপ্নে দ্বৈতভাবাপন্ন হয়ে মন মায়ার দ্বারা পরিচালিত হয়, তেমন 
জাগ্রত অবস্থাতেও মন মায়ার দ্বারা পারচালিত হয়। এট সন্দেহাতীত যে মন 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সর্বেশ্বরবাদ ১৫ 


একক হয়েও স্বপ্নে দ্বৈতভাবাপন্ন হয়। তেমনি এও সন্দেহাতত যে জাগ্রত 
অবস্থায় যা অদ্বয় তা দ্বৈতভাব সংযুক্ত হয়|” 

সুতরাং মায়াবাদ গৌড়পাদের কাঁরকাতেই জন্মলাভ করোছিল। শত্করা- 
চার্য তাকে গ্রহণ ক'রে নানা ভাষ্যের মধ্য দিয়ে যুক্তি ও ব্যাখা দিয়ে পাঁরবার্ধত 
ক'রে তাকে পূর্ণ আকারাঁট 'দিয়েছেন। এই মায়াবাদ মধ্যযুগে ভারতের 
দার্শনক সমাজে বিশেষ প্রাতিষ্ঞালাভ করোছিল। তা সত্তেও প্রাচীন উপানিষদ- 
গুলি মায়াবাদ সমর্থন করে কনা, এ নিয়ে বিশেষ বিতর্ক আছে। অনেক 
মনীষী স্বীকার করতে প্রস্তুত নন যে উপনিষদ মায়াবাদকে সমর্থন করে। 
বাংলার শ্রীচৈতন্যদেব তার এক প্রকৃষ্ট উদাহরণ। তাঁর বিখ্যাত জীবনী" গ্রন্থ 
শ্রীচৈতন্য চাঁরতামৃতে বলা হয়েছে কেমন ক'রে মায়াবাদ সম্পর্কে বিতর্কে তান 
জাঁড়য়ে পড়েছিলেন। একবার এক মায়াবাদে বিশ্বাসী পাঁণ্ডতের দল তাঁর 
ভাক্তরসামৃত প্রচারের নিন্দা করেছিলেন, এই যুক্তিতে যে তা বেদান্তের 
পারপল্থী। এই নিয়ে তাঁর সঙ্গে তাঁদের ভীষণ বিতর্ক হয়েছিল। এই 
বিতকেরি বিষয় ছিল, প্রাচীন উপনিষদগুলি মায়াবাদ সমর্থন করে কি না। 
শ্রীচৈতন্যের মতে তা করে না। তিনি এই সম্পর্কে এই অনুযোগও করেছেন 
যে শঙ্করাচার্য তাঁর ভাষ্য উপাঁনষদের ঠিক ব্যাখ্যা করেন নি। 

এই অনুযোগের কি সত্যই কোনো 'ভিত্ত আছে? এখানে সেই প্রশ্নই 
আমাদের অনুসন্ধানের বিষয়। প্রশ্ন হল প্রাচীন উপাঁনষদ মায়াবাদকে সমর্থন 
করে কি না। আমরা কেবল এই প্রশ্নাটর জবাব দিতে চেষ্টা করব। 

উপপানষদে প্রত্যক্ষভাবে মায়াবাদের সমর্থক কোনো বাণ পাওয়া যায় না। 
তবে পরোক্ষভাবে মায়াবাদের সমর্থক বাণী পাওয়া যায়। নীচে তার সংক্ষিপ্ত 
বিবরণ দেওয়া হবে। 

"বৃহদারণ্যক উপানিষদের দ্বিতীয় অধ্যায়ে একটি বচন আছে তা এই 
রকম, 

“ইন্দ্র বড় আকারে মায়াযোগে প্রকাশ হচ্ছেন, তাঁর রথে যুক্ত অশ্বের সংখ্যা 
দশ শত ৷” 

শাঙ্করাচার্য এই উীক্তটির সহজ অর্থ করেন নি। তাঁর ভাষ্যেতে তান 
মায়াবাদের সমর্থনে তার রূপক বাখ্যা করেছেন। তিনি অর্থ করেছেন যে 
ব্ৰহ্ম মায়ার সাহায্যে বহুরুপে প্রকাশ নেন এবং সেই অবস্থায় 'বাভন্ন জীবের 


«যথা স্বপ্নে দ্বয়াভাসং স্পন্দতে মায়য়া মনঃ। 
তথা জাগ্রদ্‌ দ্বয়াভাসং স্পন্দতে মায়য়া মনঃ ॥ 

অদ্বয়ং চ দ্বয়াভাসং মনঃ স্বপ্নে ন সংশয়ঃ। 

অদ্বয়ং চ দ্বয়াভাসং তথা জাগ্রন্ন সংশয় ॥ গোড়পাদ কারিকা ॥ ৩॥৪৩ 
৬ ইন্দ্রো মায়াভঃ পুরুর্‌প ঈয়তে যডক্ত। 

হ্যস্য হরয়ঃ শতা দশোঁত॥ বৃহদারণ্যক ॥ ২॥ ৫ ১৯ 


সুচীপত্রে যান 


৯৮ উপনিষদের দর্শন 


যখন রূপ ধারণ করেন তখন কোথাও তাঁর ইন্দ্রিয় হয় দশ, কোথাও একশত। 
এই ব্যাখ্যার সপক্ষে যুক্তি যে খুব শাক্তমতাঁ তা মনে হয় না। 

প্রথম, ইন্দ্রিয়ের সংখ্যাই ধরা যাক না। দশ ইন্দ্রিয় বিশিষ্ট প্রাণী সহজেই 
মিলবে, কিন্তু একশত ইন্দ্রিয় বিশিষ্ট প্রাণী কোথায় মিলবে জানা নেই । এখানে 
ব্যাখ্যা করতে কল্পনা শাক্তর উপর অত্যন্ত বেশী পাঁরমাণ নির্ভার করতে 
হয়েছে। 

দ্বিতীয়ত ইন্দ্রকে এখানে ব্র্গের সমার্থবোধক শব্দ হিসাবে ব্যবহার করবার 
কোনো যুক্তি দেখা যায় না বরং তার বিপক্ষে ভাল যুক্তি পাওয়া যায়। এই 
উদ্ধৃত বচনাঁট ধগৃবেদের সংাহতা অংশেও পাওয়া যায়। সংহতায় ইন্দ্র ইন্দ্রই, 
[তান বহু দেবতার একজন। সংাহতায় ব্রহ্ম কথাটি তখনো ব্যবহৃত হয় নি। 
কাজেই সেখানে ইন্দ্রের সরল বর্ণনা হিসাবেই তাকে গ্রহণ করা হয়েছে। এখন 
সংহতার অংশ স্থল বিশেষে আরণ্যক বা উপনিষদের মাঝখানে প্রক্ষিপ্তভাবে 
উদ্ধৃত হবার দ্টান্ত বিরল নয়। সুতরাং তার সক্তের অন্তর্ভুক্ত অংশ হিসাবে 
যে সহজ অর্থ হয় তাকে না গ্রহণ ক'রে রূপক অর্থে গ্রহণ করা যুক্তি দিয়ে 
সমর্থন করা যায় না। 

তবে সত্যই উপনিষদে এমন বাণ আছে যা মায়াবাদের পরোক্ষভাবে সমর্থন 
করে। 

ছান্দোগ্য উপানিষদে সনৎকুমার ও নারদের গল্পের সাঁহত আমরা ইতিপূর্বে 
পরিচিত হয়েছি। নারদ তাঁর কাছে ব্রহ্ষাবদ্যা শিক্ষার্থী হয়ে এসোছিলেন। 
সেই প্রসঙ্গে ভূমার ব্যাখ্যা করতে সনৎকুমার এই উাঁক্তাট করেছেন, 

“যেখানে অন্যে দেখে না, অন্যে শ্রবণ করে না, অন্যে জানে না, তাই ভূমা, 
আর যেখানে অন্যে দেখে, অন্যে শ্রবণ করে, অন্যে জানে তাই অল্প ।”% 

অনুভূতিকে সম্ভব করতে হলে দুটি ভিন্নধর্মী সত্তার প্রয়োজন । তাই 
হল দ্বৈতভাব। একটি জানবার ক্ষমতা রাখে এবং অপরটি তার জ্ঞানের বস্তু 
হবার ক্ষমতা রাখে । এই জ্ঞাতৃ-জ্ঞেয় সম্বন্ধের ভিত্তিতেই বহু ও বিচিত্র বস্তুর 
সমষ্ট এই বিশ্ব প্রকট হয়। যেখানে এই দ্বৈতবোধ নেই সেখানে এই 'বাচন্র 
বিশ্বের প্রকাশ নেই ৷ দ্বৈতৈর ভিত্তিতে যা প্রকাশ তার সীমা আছে, কারণ জ্ঞাতা 
ও জ্ঞেয় পরস্পরের সীমা টেনে দেয়। দ্বৈতের বাহিরে যা প্রকাশ তা সীমাহীন । 
তাই তা ভূমা। এখানে দ্বৈতের 'ভাত্ততে যে প্রকাশ তা যে মিথ্যা ঠিক সে কথা 
স্পম্ট বলা হয় নি। 


৭খাগ্‌বেদ ॥ ৬ 08৭ ॥ ১৮ 

* যন নান্যৎ পশ্যতি নান্যৎ শৃণোতি নান্যদ বিজানাতি স ভূমা 
অথ যত্রান্যং পশ্যাত অন্যং শৃণোঁতি অন্যদ বিজানাতি তদজ্পং ॥ 
ছান্দোগ্য 1৭ ॥ ২৪ ॥ ১ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১৯ 


বৃহদারণ্ক উপনিষদে কিন্তু সে কথা এক রকম স্পষ্টই বলা হয়েছে। 
সেখানে দ্বিতীয় ও চতুর্থ অধ্যায়ে যাজ্ঞবকক্য মৈন্রেয়ীকে ব্রহ্ম সম্বন্ধে যে উপদেশ 
'দিয়োছলেন তাতে এই কথাগুলিই একট. ভিন্নভাবে বলা হয়েছে। কিন্তু সেই 
সামান্য ভিন্নতার তাৎপর্য অনেক। সেখানে বলা হয়েছে, 

“যেখানে দ্বৈতের মত হয় সেখানে এক জন আর এক জনকে আঘ্রাণ করে, 
এক জন অপরকে দেখে, একজন অপরকে শোনে, কিন্তু যেখানে আত্মা ভিন্ন আর 
কিছু থাকে না, সেখানে কে কাকে আঘ্বাণ করবে, কে কাকে দেখবে, কে কাকে 
শুনবে? বিজ্ঞাতাকে কিভাবে জানবে?” 

এখানে দ্বৈতাঁমব কথাটির তাৎপর্য খুব গভনর। 'দুয়ের মত হয়’ বলতে 
মনে হয় যেন যাজ্ঞবল্ক্য বলতে চেয়েছেন দ্বৈতভাবটা রন্দের প্রকৃত ভাব নয়, 
তা এক কীন্রম অবস্থার মত। তা যাঁদ হয়, তা হলে দ্বৈতবোধের ভিত্তিতে 
রন্মের যে বহনদ্বারা খণ্ডিত ও বৈচিন্র্ে মণ্ডিত 'বশেষ রূপের পাঁরচয় আমাদের 
ইন্দ্রিয় গোচর হয়, তা যেন ব্রন্মের ঠিক রূপটি প্রকাশ করে না। শুধু তাই নয়, 
দ্বৈতহাঁন অবস্থায় ব্রন্মের যে রূপাঁটির কথা তিনি উল্লেখ করেছেন তাকে তানি 
শবজ্ঞাতা' বলে বর্ণনা করেছেন। তা হলে বিশ্লেষণ করলে, তাঁর বচনগুলির 
মধ্যে ব্রহ্মের প্রকৃত রূপের যে পরিচয় পাওয়া যায় তার দুটি বৈশিষ্ট্যের উল্লেখ 
পাই। প্রথম, তিনি অখণ্ডভাবে এক, জ্ঞাতা ও জ্ঞেয়ের ভিত্তিতে বহু ও নানা 
দ্বারা খণ্ডিত রূপ তাঁর প্রকৃত পারচয় নয়। দ্বিতীয়, তাঁর যা অখণ্ড রূপ তা 
জ্ঞাতরূপী। 

এই বাণীগহাীলর মধ্যেই শঙ্করের মায়াবাদের সাঁহত অনেকখাঁন মিল 
পাওয়া যায়। মায়াবাদের দুটি বৌশল্ট্ের এখানে সমর্থন আছে ব্রন্ষের 
অখণ্ডতা, ও িন্ময়তা। বাঁক যে বৈশিম্ট্যটঃকু যা বলে যে হীন্দ্রয়গোচর 'বশ্বের 
বৈচিত্র্যময় প্রকাশ তা অসার তা স্বপ্নবৎ, সে সম্বন্ধে প্রত্যক্ষ অভিমত কিছু না 
থাকলেও পরোক্ষভাবে তার যেন সমর্থন জুটে যায় আংশিক ভাবে দ্বৈতামব' 
এই উক্তিটির মধ্যে। 

কঠ উপানষদের আর একাঁট বচন আছে যা মায়াবাদকে আংশিকভাবে 
সমর্থন করে। বন্ধের যা মূর্ত রূপ তা পাঁরবর্তনশীল, তা বিনাশপ্রবণ, আর 
ব্ন্ষের যা অমূর্ত রূপ তা স্থির তা অচণ্টল, তা ভোক্তৃভোগ্য সম্পর্ক রহিত। 
এখানে দেখা যায় যে ব্রন্মের এমন একটা বর্ণনা দেওয়া হয়েছে যা তাঁর অমূর্ত 
রূপাঁটকেই ইঙ্গিত করে। তা হলে একটা পরোক্ষ সমর্থন আসে এই ভাবে যে 


১যন্র হি দ্বৈতামব ভবাঁতি তাঁদতর ইতরং জিঘ্রাত 
ইতর ইতরং পশ্যাতি ইতর ইতরং শৃণোতি ..... 
যত্র বা অস্য সব্্বমাত্মৈবা ভূৎ তৎ কেন কং জিঘ্রেৎ 
কেন কং পশ্যেং কেন কং শৃণ্যাৎ......... 
র কেন বিজানীয়াৎ॥ বৃহদারণ্যক ॥ ২॥ ৪॥ ১৪ 


সুচীপত্রে যান 


১০০ উপানিষদের দর্শন 


ব্রন্দের যে নানা ও বহুরূপে আঁভব্যক্ত রূপ তার ওপর অনাস্থা প্রকাশিত 
হয়েছে। সে বচনাঁট হল এই, 

“তিনি অশব্দ, তিনি অস্পর্শ, তিন অরূপ, তিনি অব্যয়, তিনি অনাস্বাদেয়, 
তান নিত্য এবং তান অগন্ধ ।৮১০ 

এখন প্রশ্ন হল প্রাচীন উপানিষদগঁলর বচনে মায়াবাদের সামীগ্রকভাবে 
সমর্থন আছে কি না। এ প্রশ্নের উত্তর দিতে গেলে উপানিষদগুলির মূল ভাব- 
ধারার সাঁহত তার সঙ্গতি আছে কনা দেখতে হয়। প্রশনাঁট কয়েকাঁট বিশেষ 
{বিষয় সম্পর্কে আলোচনা করলে সুবিধা হবে। সে বিষয়গুলি হল এই: 

উপনিষদগুলির যে পরিবেশে জন্ম তার সঙ্গে কি মায়াবাদের সামঞ্জস্য 
আছে ? 

উপনিষদগীলর মূল ভাবধারার সাঁহত কি মায়াবাদের সঙ্গাতি আছে? 

মায়াবাদের ভিত্তি হল মাীক্তস্পৃহা এবং পার্থব জীবনের প্রাতি অবজ্ঞা । 
উপানিষদের মূল ভাবধারার কি তার সঙ্গে সঙ্গতি আছে? 

এখন আমরা এই তিনটি প্রশ্নের পৃথক ভাবে উত্তর দিতে চেষ্টা করব। 


উপানিষদের যে পরিবেশে জন্ম হয়েছে তা মায়াবাদকে সমর্থন করে কি না 
প্রয়োজন হয়ে পড়ে। এই সম্পর্কে আমবা ভারতীয় দর্শনের ইতিহাসে চারাট 
স্তরের কথা পুনরুল্লেখ করতে পারি । দ্বিতীয় অধ্যায়ে পূর্বে এ-বিষয় বিস্তারিত 
আলোচনা হয়েছে । সুতরাং এখানে তার সবিস্তার আলোচনার প্রয়োজন হবে 
না। বর্তমান আলোচনা সম্পর্কে আমাদের কেবল প্রথম দুটি স্তরেরই পুনরুল্লেখ 
করা প্রয়োজন হবে। তাও আমরা সংক্ষেপে সারব। 

এই চিন্তাধারার প্রথম স্তরাট হল বেদের যুগ এবং দ্বিতীয় স্তরাট হল উপ- 
নিষদের যুগ। উভয়ের মধ্যে একটি ভ্রমাবকাশের যোগসূত্র বর্তমান। বেদে 
যে চিন্তাধারা অগ্কুরিত হয়ে বিকাশলাভ করেছিল উত্তরকালে উপনিষদের বক্ষে 
তা পরিণাতলাভ করোছল। বেদে যার উৎপত্তি উপাঁনষদে তার পূর্ণতা 
সংঘাঁটত হয়েছিল। এই ত্রমাবকাশের ইাঁতহাসাঁট এখানে আমরা সংক্ষেপে 
পুনরূলেখ করব। 

প্রকৃতির বক্ষে যেখানে শীক্তর বা সৌন্দর্যের বিকাশ দেখা গিয়েছে সেখানেই 
বেদের খাঁষ দেবতার অধিষ্ঠান প্রত্যক্ষ করেছেন। এইভাবে দেবতার পদে সূর্য, 
আঁধাম্ঠত হয়েছেন, আঁগ্ন অধিষ্ঠিত হয়েছেন। এইভাবে আকাশের দেবতা দ্যো' 
এসেছেন, বায় এসেছেন। সকালে পূবাঁদকের আকাশ রাঁঙয়ে যে সুষমা। 
ছাড়িয়ে পড়ে তার মধ্যে উষা আবিষ্কৃত হয়েছেন। এইভাবেই বৈদিক ধর্মের তথা 


১৪ অশব্দমস্পর্শমর্পমবায়ং তথারসং নিত্যমগন্ধবং চ যং॥ কঠ॥১॥৩॥ ১৫ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১০১ 


দার্শীনক চিন্তাধারার যুগপৎ 'বিকাশ ঘটেছে । এই দেবতারা কিন্তু পরস্পর 
বাশ্রম্ট, তাঁরা নিজ নিজ ক্ষেত্রে বলবান, কিন্তু কারও মধ্যে কোনো সম্পর্ক নেই। 
এইভাবে প্রথম দৃষ্টিতে খাঁষর নয়নে বিশ্ব বহু বিক্ষিপ্ত শক্তির আঁধষ্ঠান-ক্ষেন্র 
বলে প্রাতিভাত হয়েছে। 

পরের অবস্থায় দেখা যায় যে এই বিচ্ছিন্ন ও বিশ্লিষ্ট দেবতা-সমাঁন্ট বেদের 
ধাঁষকে তৃপ্তি দিতে পারেন নি। তাঁরা প্রকাতির বক্ষে শৃঙ্খলার রাজত্ব দেখেছেন। 
সেই উপলাব্ধর সঙ্গে এই অবস্থা ত সঙ্গীত রক্ষা করে না। তাই তাঁরা এমন এক 
বিশেষ দেবতার সন্ধানে ফিরেছেন যান অন্য দেবতাদের মধ্যে সংযোগ স্থাপন 
ক'রে শৃঙ্খলা রক্ষা করতে পারেন। তিনি শুধ, শৃঙ্খলা রক্ষা করবেন না, তাঁর 
আঁতরিক্ত কাজ হবে ধর্মের পথে সকলকে পরিচালিত করা। শেষে বরণের 
মধ্যে এই গুণগ্যাল আঁবজ্কৃত হয়েছে। তাঁকে তাই অতি-দেবতার পদে আঁধ- 
চ্ঠিত করা হল। তান সকল দেবতাকে 'নয়ন্লিত করেন। তাই তাঁকে বলা 
হল ধৃতব্রত। এইভাবে বহু 'বিশ্লিম্ট দেবতা হতে এক আতি-দেবতার শাসনে 
বিশ্বকে স্থাঁপত করা হল। একেশ্বরবাদ জন্মলাভ করল। 

বেদের যুগেই উত্তরকালে এই চিন্তাধারা আরও বকাশলাভ করেছিল। 
একেশ্বরবাদের ঈশ্বর তাঁর সৃষ্ট হতে স্বতন্ত্র, সৃম্টির বাহিরে তাঁর আলাদা 
প্রকাশ। এই অবস্থা পরবতা যুগের খাষর মনে সন্তোষজনক ঠেকে নি। তান 
আরও গভীর অনুসন্ধানে নিযুক্ত হলেন। তার ফলে তান এক নূতন উপ- 
লান্ধ লাভ করলেন যা বলল, ঈশ্বর তাঁর সৃষ্ট বস্তু হতে স্বতন্ত্র নয়, তাঁর আলাদা 
প্রকাশ নাই, 'বশ্বই তাঁর প্রকাশ । খ্রগ্‌বেদের শেষের দিকে, বিশেষ ক'রে দশম 
মণ্ডলে এই উপলান্ধর কথা লেখা আছে। পাঁরণাঁতিতে পরমসত্তা তাঁর সৃষ্টির 
সহিত একনভূত হয়ে গেলেন। তাঁর নাম দেওয়া হল পুরুষ" এবং বলা হল 
বিশ্বের সব কিছু জাঁড়য়ে তাঁর প্রকাশ। খাঁষ গাইলেন, “পুরুষ এবেদং 
সর্বমৃ।” 

বৈদিক যুগে যে চিন্তাধারা অঙ্কুরিত হয়েছিল, তা এইভাবে দ্রুত বিকাশ- 
লাভ করোছিল। প্রথম অবস্থায় প্রকৃতির বহ; বাশ্লিম্ট শক্তির মধ্যে বহ দেবতার 
আঁবচ্কার, দ্বিতীয় অবস্থায় তাদের মধ্যে সংযোগ ও শৃঙ্খলার ভিত্তিতে এক- 
দেবতাবাদের জন্ম এবং তৃতাঁয় অবস্থায় সেই দেবতার সঙ্গে তরি সৃষ্ট বিশ্বের 
নিগূঢ় সম্বন্ধের ভিত্তিতে সর্বেশ্বরবাদের আবির্ভাব। খগবেদের "চন্তাধারায় 
এইভাবে সবেশ্বরবাদের মূল রূপাঁট ধরা পড়ে গিয়োছল। 

এই পাঁরবেশের মধ্যেই উপাঁনষদের দার্শানক চিন্তাধারার বিকাশ। 
অপরিণতরূপে সর্বেশ্বরবাদকে উপনিষদ উত্তরাধিকার সূত্রে পেয়ে গিয়োছল। 
এই সর্বেশ্বরবাদ উপনিষদের মধ্যে আরও বিকাশলাভ ক'রে পরিণত রুপি 
পেয়েছে। ভ্রমাবকাশের ধারা অনুসারে সে ক্ষেত্রে এমন অনুমান করা অসঙ্গত 
হবে নাষে সবেশ্বরবাদই উপাঁনষদের মূল চিন্তাধারা । বহু ও নানা হতে পরস্পর 


সূচীপত্রে যান 


১০২ উপানিষদের দর্শন 


সম্পর্কিত বহু ও নানাকে জড়িয়ে নিয়ে এক ব্যাপক একত্বের কথাই উপানিষদেব 
মূল চিন্তাধারা বলে। বহু ও নানাকে বর্জন ক'রে আঁবমিশ্র একত্বের প্রাতি তা 
আকৃষ্ট হয় নি। আঁবামশ্র একবাদই হল মীয়াবাদ। উপাঁনষদের পরিবেশ বলে 
উপাঁনষদ সোঁদকে আকৃষ্ট হয় নি। 


উপাঁনষদের পরিবেশ তার যে পথে গাঁতির ইঙ্গিত করে, উপনিষদের বচন 
সামাগ্রকভাবে তারই সমর্থন করে। সকল প্রাচীন উপনিষদের বিভন্ন বচনে 
একটি মূল ভাবধারা পাওয়া যায়, যা বলে, ইীন্দ্রিয়গোচর রূপ, রস, গন্ধ, শব্দ 
স্পর্শের এই 'বাচন্র জগতই ব্রহ্মের প্রকাশ। এই বচনগ্দীলতে, ব্রন্মের এই 
প্রকাশ যে ভ্রান্ত ধারণা বা অপ্রকৃতরূপ, এরূপ কোনো হীঙ্গত পাওয়া যায় না। 
শবাভন্ন উপাঁনষদের কয়েকটি বাণী এই সম্পর্কে উল্লেখ করা যেতে পারে। এই 
বচনগ্ঁল পূর্বের এক অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। সূতবাং 
এখানে সংক্ষেপে উল্লেখ করলেই চলবে। 

ঈশ উপাঁনষদের প্রারস্তেই বহু ও নানা দ্বাবা খাণ্ডিত জগতকে ঈশ্বব 
বা বর্গের প্রকাশ বলে বর্ণনা করা হয়েছে। “ঈশাবাস্যামদং সর্বং যখাকগ 
জগত্যাং জগং।” ‘বিশ্বে যা কিছু পাঁরবর্তনশীল দেখি সবই ঈশ্বর দ্বাবা 
আচ্ছাদিত। 

ছান্দোগ্য উপানিষদে আরও সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে যে বিশ্বের সব 
কিছুই ব্রহ্দ। তা বলে “সৰ্বং খাল্বদং ব্রহ্ম তজ্জলানীতি।” এই যা কিছু 
আছে সবই বন্ধ, রহ্মেই তাদের জন্ম, স্থিতি এবং বিলয়। বহু ও বিভন্ন 
বস্তুর জন্ম, বিকাশ ও মৃত্যুকে জড়িয়ে নিয়ে ব্লহ্ষকে পাই। এখানে খণ্ডকে 
অস্বীকার করা হয় নি, বরং তাকে খণ্ডরূপেই ব্রহ্মের কোলে আশ্রয় দেওয়া 
হয়েছে। 

এই বাণীরই প্রাতিধধনি আরও একাধিক উপানিষদের বচনের মধ্যে পাওয়া 
যায়। সেখানে বহুকে বাদ দিয়ে নয়, বহুকে জড়িয়ে, সর্বব্যাপী সন্তারূপেই 
ব্রন্ষকে বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম শব্দের ব্যৎপাত্তগত অর্থও তাই। সব 
জাঁড়য়ে, সব কিছ: ব্যাপ্ত ক'রে আছেন বলেই ত তান ব্রহ্ম । তাদের দু একটি 
বচন এখানে উদ্ধৃত করা যেতে পারে। 

বৃহদারণ্ক উপনিষদে স্বয়ং যাজ্ঞবলক্যই বলেছেন, 

“এই ব্রাহ্মণ, এই ক্ষাত্ৰয়, এই বাভন্ন লোক, এই (বিভন্ন জীব, এই সব 
কিছুই হল সেই আত্মা” বহর মধ্যে বহুকে জীঁড়য়ে নিয়েই ত ব্রহ্ম বিদ্যমান। 
রহ্মের সর্বব্যাঁপত্বই তাদের একত্ব দান করে। 


১১ ইদং ব্রহ্ম ইদং ক্ষত্ৰামমে লোকা ইমে দেবা 
ইমান ভূতানি ইদং সর্বং যদয়মাত্মা॥ বৃহদারণ্যক ) ২॥ ৩॥ ৬ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সর্বেশ্বরবাদ ১০৩ 


শ্বেতাশ্বতর উপনিষদে ব্রন্দের প্রত প্রণাম নিবেদন করা হয়েছে এই বলে, 

“যে দেবতা আঁগ্নতে, যান জলে, যিনি সকল ভুবনে প্রবেশ করেছেন, যিনি 
ওষাঁধতে, যান বনস্পাঁতিতে, সেই দেবতাকে নমস্কার ।”৯২ 

রহ্ম সকল জীবে, সকল উাঁস্তদে, সকল অচেতন পদার্থে বিরাজমান বলেই 
এখানে খাঁষ ক্ষান্ত হন নি, তান আঁতারক্ত বলেছেন সকল ভুবনে [তিনি প্রবেশ 
করেছেন। 

যে তত্ত্ব বলে যে বিশ্বে বহুকে জাঁড়য়ে একই সত্তার প্রকাশ, একই মহাসত্তা 
সকল বস্তু, সকল প্রাণ, সকল লোক ব্যাপ্ত ক'রে বিরাজমান, তাকে সবেশ্বরবাদ 
বলা হয়। কারণ, তা পরমসন্তাকে সকল বস্তুর মধ্যে অপ্রকটরূপে বিরাজমান 
বলে প্রচার করে। তার অবাস্থাত সৃচ্টির মধ্যে বাশিম্ট আকারে কোথাও নাই। 
সর্বত্র ছাড়িয়ে তানি আছেন। উপরের বচনগুঁলি এই সবেশ্বরবাদের সমর্থন 
করে। তা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের জগতকে পরমসত্তার সহজ প্রকাশ বলেই 
গ্রহণ করে, তাকে বিবার্তত রূপ বলে অস্বীকার করে না। এ ক্ষেত্রে এই 
তত্ত্বকে উপানিষদের মূল ভাবধারা বলে গ্রহণ করা যাঁক্তসঙ্গত হবে। তাই 
কোনো সামঞ্জস্য নাই। 

উপরে উল্লিখিত হয়েছে যে উপাঁনষদে একটি চিন্তাধারা আছে যা বলে 
ব্রন্মের দুটি রূপ, একটি মূর্ত অপরটি অমূর্ত, একটি স্থির, অপরটি চণ্টল, 
একটি স্থায়ী অপরাঁট অস্থায়ী । যে রূপ অমূর্ত, স্থায়ী এবং স্থির তাই 
রন্মের আবমিশ্র একরুস্প এবং যা মূর্ত" অস্থায়ী এবং চণ্চল তাই হল হীন্দ্রিয়- 
গ্রাহ্য, বহু দ্বারা বিভক্ত দৃশ্যমান জগং। এর থেকে এমন অনুমান করা যায় 
যে যা স্থায়ী সেই রূপাঁটই ব্রল্ষের প্রকৃত রূপ, অপরাঁট নয়। শঙ্করাচার্য এবং 
তাঁর গুরুর যান গুরু ছিলেন সেই গৌড়পাদ এই পথে অগ্রসর হয়েই মায়া- 
বাদকে গ্রহণ করেছিলেন। কিন্তু উপাঁনষদের বচনে দেখা যায় যে এই মূর্ত 
এবং অমূর্ত রূপের মধ্যে কোনো পার্থক্য নাঁদর্টি করা হয় নি। তাদের 
উভয়েরই মর্যাদা সমানভাবে অক্ষুন্ন! কাজেই যোট চণ্টল রুপ, যোট অস্থায়ী 
রূপ, তাকে অস্বীকার করার কোনো আকুতিও তাদের বচনে পাওয়া যায় না। 

বরং যা পাওয়া যায় তা বিপরীত কথা। যেখানে বলা হয়েছে ব্রহ্ম 
আঁবামশ্রভাবে এক ছিলেন আদতে, সেখানে সঙ্গে সঙ্গেই বলা হয়েছে বন্ধের 
সেই দ্বিতীয় বিহীন এককরূপ ভাল লাগে নি, তানি রস পান নি, তাই নিজের 
তৃপ্তির জন্য তান আঁবামশ্র একত্ব পরিহার ক'রে, দ্বৈতৈর ভিত্তিতে বহু ও 
বাঁচন্রের রূপে আত্মপ্রকাশ করেছেন। 


টা শি - শি ৮ 


৯যো দেবোহস্মো যোহপ্সু যো বিশ্বং 
য ওষধীষু যো বনস্পাঁতষু তস্মৈ দেবায় নমো রা ॥ শ্বেতাশ্বতর 1 ২॥ ১৭ 


সূচীপত্রে যান 


১০৪ উপানষদের দর্শন 


এঁতরেয় উপানিষদে বলা হয়েছে যে ব্রহ্মের সব থেকে প্রকট রূপটি হল তাঁর 
আনন্দর্‌প। সেই আনন্দর্পাঁট অমূর্ত নয়, সোঁট তাঁর মূর্ত রূপ, তা না হলে 
তাকে বর্ণনা করা হবে কেন সেখানে, “আনন্দর্‌পমৃতং যদ্‌ বিভাঁত” বলে? 

তৈত্তরাীয় উপনিষদে এ কথার সমর্থন পাই । সেখানে পরমসত্তাকে রস- 
স্বরূপ বলা হয়েছে। যা হৃদয়বাত্তকে পাষ্ট দেয় তাই হল রস। সেখানে 
বলা হয়েছে, 

“তান রসস্বরূপ। তান রস অনুভব ক'রে আনন্দ পান।”৯০ 

এখন রস উপলানব্ধ হয় কি করে? আঁবামশ্র একত্বের মধ্যে ত রসের 
উপলান্ধর অবকাশ নেই। রসের ধারা বইতে চাই দুজনকে । দুয়ের জানা- 
জানি, দুয়ের পারচয়, দুয়ের পারস্পারিক প্রীতি-এদের অবলম্বন করেই ত 
রসের ধারা বয়। যেখানে একমান্র দ্বিতীয় বিহীন সত্তা বর্তমান, সেখানে রস 
বয় না, সেখানে আনন্দ উপলান্ধর অবকাশ নাই। এই উপলান্ধর 'ভাত্ততেই 
উপাঁনষদের খাঁষ বললেন, ব্রহ্ম একদা সম্পূর্ণ আত্মপ্রাতিষ্তরূপে এক ছিলেন, 
কিন্তু তাতে তান রস পেলেন না। সেই জন্য নিজের প্রকাঁতিগত বৃত্তির 
বিকাশের গরজেই তানি বহু হলেন। তা না হলে তাঁর আনন্দরূপাঁট প্রকাশ 
হয় না যে। 

সে কথা বৃহদারণ্যক উপানষদে লাখত আছে। সেখানে বলা হয়েছে 
প্রথম অবস্থায় ব্রহ্ম এক ও অদ্বিতীয়রূপে ছিলেন। “আত্মৈবেদমগ্র আসণীং”। 
একমাত্র আত্মাই আগে ছিলেন। কিন্তু একা থাকলে তাঁর রসোপলান্ধ হয় না, 
তাঁর আনন্দরূপ প্রকট হয় না। তাই খাঁষ বলেছেন, “স বৈ নৈব রেমে।” একা 
একা তাঁর ভাল লাগল না। সেই কারণে তান দ্বৈতরূপে প্রকাশ নিতে 
চাইলেন। তাই খাঁষ বলেছেন, “স দ্বিতীয়মৈচ্ছং”। তান দ্বিতীয়কে চাইলেন। 
তখন তিনি নিজেকে দুই করলেন। তখন জ্ঞাতা এল জ্ঞেয় এল, দ্রষ্টা এল 
দৃশ্য এল, শ্রোতা এল শ্রোতব্য এল. ঘ্রাতা এল ঘ্রাতব্য এল, এই রূপ, রস, শব্দ, 
স্পর্শ, গন্ধ দিয়ে রচিত বাঁচত্র বিশ্ব এল ।৯? 

ৱন্মের স্বকীয় তাঁপ্তর জন্যই এমনটি ঘটল। তা না হলে তাঁর আনন্দরূপাঁট 
প্রকাশ হত না যে। তখনই বিশ্বজুড়ে আনন্দধারা ছড়িয়ে পড়ল। তবেই ত 
তাঁর 'আনন্দর্পমমৃতম্‌” বলে বর্ণনা সার্থক হল। 

সুতরাং উপানষদ যেখানে এককরূপের কথা উল্লেখ করেছে সেখানেও সেই 
আবামশ্র একত্বের প্রাতি আকৃষ্ট হয় নি। তা বরং আকৃষ্ট হয়েছে বহু ও 
বৌচিত্র্য দিয়ে গড়া এই দৃশ্যমান বিশ্বের প্রাতি। উপনিষদের খাঁষর মনখানিকে 
যেন ব্রন্মের মুর্তর্পের মাধুর্য বিশেষ ক'রে আকর্ষণ করোছিল। তা যাঁদ হয়, 


১০রসো বৈ সঃ রসং হি এবায়ং লন্ধানন্দী ভবাত॥ তোন্তরীয় ॥ ব্ৰহ্মানন্দ বল্লশী ॥ ৭ ॥ 
১৪ বৃহদারণ্যক উপানিষদের প্রথম অধ্যায় চতুর্থ প্রপাঠক দ্রম্টব্য। 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১০৫ 


তা হলে মায়াবাদের অনুকূল চিন্তাধারার উপাঁনষদের পাঁরবেশে বিকাশ লাভ 
করবার সম্ভাবনা 'বশেষ থাকে না। 


আমরা এখন তৃতীয় প্রশ্নাটর জবাব দিতে চেষ্টা করব। প্রশ্ন হল, 
মায়াবাদের ভিত্তি হল মুক্তিস্পৃহা ও পার্থৰ জীবনের প্রতি অবজ্ঞা। উপ- 
নিষদের মূল ভাবধারার সহিত কি তার মিল আছে? 

মায়াবাদের উৎপত্তি হয়োছল মাণ্ডুক্য উপানষদে ব্রহ্মের যে চারটি অবস্থার 
কথা বর্ণনা করা হয়েছে তার ব্যাখ্যা সম্পর্কে । জাগ্রত অবস্থা ও স্বপ্নাবস্থার 
মধ্যে অত্যাধক সাদৃশ্য আছে। অথচ স্বপ্নাবস্থায় মানুষের মন একক বস্তু হলেও 
দ্বৈতভাব সংষ্টর ক্ষমতা রাখে। সুতরাং জাগ্রত অবস্থায় ইন্ড্িয়গ্রাহ্য যে জগত 
আমরা দোঁখ তাও ত অনুরূপ কল্পনার বস্তু হতে পারে। এই ধারণা হতেই 
মায়াবাদের উৎপান্ত। এ বিষয় পূর্বে কিছু উল্লেখ করা হয়েছে। মান্ডুক্য 
উপাঁনষদের উপর গোড়পাদের কারিকাতেই তার প্রথম উল্লেখ পাই। গৌড়- 
পাদের শিষ্য ?ছলেন গোঁবন্দ এবং গোঁবন্দের শিষ্য ছিলেন শঙকরাচার্য। 
সুতরাং শিষ্যপরম্পরায় এই ভাবধারা বিকাশলাভ করবে সেটা স্বাভাবক। 
মায়াবাদের তাৎপর্য হল বিশ্ব অলক, ব্ৰহ্মই একমান্র সত্য, সুতরাং ব্রন্মের সাহত 
সংযোগ স্থাপনই মুক্তির একমাত্র পথ। এই তিন দার্শনিক খিওজ্টীঁয় নবম 
শতাব্দীর মানুষ ৷ প্রাচীন উপাঁনষদের যুগের অনেক পরে তাঁরা এসোঁছিলেন। 
ষড়দর্শন তখন প্রাতিজ্ঠিত। পৌরাণিক যুগ তখন প্রবাতিতি হয়েছে। 

দার্শনিক চিন্তাধারার এই যুগে মানাঁসক পরিবেশ ছিল উপনিষদের যুগ 
হতে সম্পূর্ণ স্বতল্ত। তখন কতকগুলি তত্ব অবধারিত সত্য বলে গৃহীত 
হয়েছে। তখন ইহ জীবনের প্রতি একটি গভীর অবজ্ঞা প্রাতন্তঠা লাভ করেছে। 
বিশ্ব ক্ষণস্থায়ী, মানুষের জাঁবন ক্ষণস্থায়ী, মানুষের জীবন দ:ঃখময়, এইরূপ 
একটা বিষাদের মনোভাব মানুষের মনকে সে যুগে ভারাক্রান্ত করেছে। আবার 
মৃত্যু হলেই যে শান্ত মিলবে তারও আশা নাই। কারণ, জল্মান্তরবাদ তখন 
মানুষের মনে দঢ় বিশ্বাসরূপে পাঁরণত হয়েছে। জীবনের ন্তণাকে আঁগ্মদাহের 
সহিত তুলনা করা হয়েছে। মৃত্যুতে সে দাহের নিবৃত্তি নেই। কারণ, কর্মফল 
মানুষকে জন্মান্তরে টানে। সুতরাং মুক্তি বা জন্মান্তর হতে নিবৃত্তিই মানুষের 
পরমার্থ বলে স্বীকৃত হয়েছে। গৌড়পাদ জ্রীবনের যল্তণার আগ্মিদাহকে 
'অলাত' বলে বর্ণনা করেছেন। এবং এই 'অলাত-শাঁন্তর' জন্যই মায়াবাদের 
প্রচার করতে চেয়েছেন। সাধারণ মানুষের মন তবু কিন্তু বিষয় ভোগের প্রাতি 
আকৃষ্ট হয়। তাই তান বিধান দিয়েছেন যে মন;য্য-জাঁবনের দুঃখকম্টের কথা 
উল্লেখ ক'রে মানুষকে বিষয়ভোগ হতে নিবৃত্ত করতে হবে এবং যা আঁবনশ্বর 
সেই রন্ষের প্রাত আকৃষ্ট করতে হবে। তাই তিনি বলেছেন, 

“সকল দুঃখের কথা স্মরণ ক'রে কামনার ভোগ হতে মানুষকে নিবৃত্ত 


সূচীপত্রে যান 


১০৬ উপনিষদের দর্শন 


করতে হবে। যা জন্মায় না সেই ব্রন্দের কথা স্মরণ করলে মানুষ যা জন্মায় 
তা আর লক্ষ্য করে না।”৯৫ 

শঙ্করাচার্যের হাতেই মায়াবাদ পরিণত রূপাঁট লাভ করেছিল। তাঁর 
৮ গা রা 
স্বতন্তু ভাষ্যে তানি তার পূর্ণ রূপটি দিয়োছলেন। তাঁরও মানাঁসক পাঁরবেশ 
গোৌড়পাদের অনুরূপ ছিল। তার জন্য তাঁর ভাষ্য হতে বচন উধৃত ক'রে 
সমর্থন খোঁজবার প্রয়োজন নাই। সাধারণ মানুষের জন্য তাঁর জনপ্রিয় রচনাই 
তা জুটিয়ে দেবে। মোহমুদ্গরের সহিত আমরা পাঁরচিত। তার দুটি পদ 
এখানে উল্লেখ করা যেতে পারে। 

“পদ্মপন্রে জল অত চণ্ল, জাঁবনও সেইরূপ চপল । মনে রেখো, সকল 
মানুষ ব্যাধিগ্রন্ত, অভিমানগ্রস্ত এবং শোকহত। 

ধন জন যৌবনের গর্ব কোরো না, কারণ নিমেষের মধ্যে সে সবই কাল হরণ 
করে। এই মায়াময় বিশ্বকে ত্যাগ ক'রে জ্ঞানমার্গে বঙ্গের পদ লাভ কর ।”৯ 

এই হল মায়াবাদের পারবেশ। একটি বিশেষ দৃম্টিভাঙ্গ তার পঁরিপোষক। 
তা পরজন্মবাদে বিশ্বাসী, তা বলে পার্থব জীবনে সুখ নাই, তা কম্টময়। 
সুতরাং মানুষের পুর্যার্থ হল মার্ত। এই ম্ৃক্তলাভে সহায়তা করে 
মায়াবাদ। এ বিষয় গৌড়পাদ এবং শঙ্কর উভয়েই অবাঁহত ছিলেন। তাই 
মানব জাবনের প্রতি বিতৃষ্ণা জাগান একটা প্রয়োজনীয় প্রাথামক কাজ 'হসাবে 
তাঁরা গ্রহণ করোছলেন। 

এই পরিবেশ কিন্তু প্রাচীন উপনিষদের বচনে খুজে পাওয়া যায় না। 
পার্থব জীবন যে কম্টের, পার্থব জবন যে দুঃখের এ বোধই উপনিষদের 
যুগে মানুষের মনে জাগে ন। এ বিষয়ে পূর্বের আলোচনা হতেই যথেষ্ট 
দৃষ্টান্ত পাওয়া যাবে। যে দর্শন বলে যে হীন্দ্রিয়গ্রাহ্য রূপ, রঙ, রসের জগৎ 
ব্ন্মের আনন্দরূ্পের প্রকাশ, তা পার্থব জাঁবনকে বিতৃষ্কার চোখে দেখতে পারে 
না। যা বলে এই পাঁথবী মধু, তা পাঁথবীতেই এক উল্লাসত জীবনের 
আস্বাদ পেয়েছিল। সেই জন্যই উপ্পানষদের খাঁষ আকাশে, বাতাসে, ধরণীর 
ধূলিতে মধুর আস্বাদ পেয়ে পূলাঁকত হয়েছিলেন। এ পরিবেশে বৈরাগ্যের 
প্রশ্নই উঠতে পারে না। 

অবশ্য নির্বিচারে ভোগের জীবন উপাঁনষদে অনুমোদিত হয় নি। সংযম 


১৭ দুঃথং সর্বমনস্মৃত্য কামভোগান্লিবর্তয়েং। 
অজং সর্বমনুস্মৃত্য জাতং নৈব চ পশ্যাঁতি ॥ গৌড়পাদ কাঁরকা॥ ৩ ॥৪৩ 
১৬ নালনী দলগত জলমাঁত তরলং তদজ্জীবনমাতিশয় চপলম: 
শবাদ্ধ ৮৯১৬৭ নি রী 
ধনজনযৌবন গর্বং 'নিমেষাৎ কালঃ | 
রিনা 'হত্বা ব্রন্মপদং তং প্রাবশ 'বাদত্বা ॥ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১০৭ 


চাই, ভোগের বস্তুর গুণভেদে পার্থক্য চাই, এ তাঁরা স্বীকার করতেন। যে 
ধরনের ভোগ অন্যের অধিকারে হস্তক্ষেপ করে উপনিষদ সে বিষয়ে সংযমের 
শিক্ষা দিয়েছে। যে ভোগ হীন্দ্রি়কে কল্যাণের পথ হতে ভ্রম্ট করে তার 
স্বীকৃতি উপাঁনষদে নেই। যা কল্যাণের পথ তাই হল শ্রেয়। যার প্রত 
ইন্দ্রিয়ের স্বাভাবক আকর্ষণ আছে, অথচ যা কল্যাণ আনে না, তাই হল প্রেয়। 
উপনিষদ শিক্ষা দেয় প্রেয়ের পথ পরিহার ক'রে শ্রেয়ের পথে ইন্দরিয়গ্রামকে 
চালিত করতে । পার্থব জঁবনকে অস্বীকার করতে উপানিষদে শিক্ষা দেওয়া 
হয় না। উপনিষদ ভোগকে ত্যাগ করতে বলে না, সংযমের সাঁহত ভোগ 
করতে বলে। এই মনোভাব বৈরাগ্যের অনুকূল মনোভাব হতে পারে না। 
এই মনোভাবের পার্থব জীবনের প্রীত একটি প্রবল আকর্ষণ আছে, বাঁচবার 
জন্য একটা সুস্থ, দৃপ্ত, উল্লাসবোধ আছে। 

অপর পক্ষে উপ্পানষদের যুগে মাাক্ত পুরুষার্থ বলে পারগাঁণত হবে কিনা 
সেটা নির্ভর করে উপনিষদের যুগে পরজন্মবাদ প্রাতিষ্ঞালাভ করোছিল কিনা 
তার ওপর। উপানষদের বিভিন্ন অংশে পরজন্মবাদ সম্বন্ধে ছড়ান উক্তি কিছ; 
আছে। সেগ্াল আলোচনা করলে দেখা যায় যে সে যুগে পরজন্মবাদ ঠিক 
দৃঢ় বিশ্বাসে পাঁরণত হয় নি। তা যেন ভ্রমাবকাশেব পথে এগিয়ে চলেছে। 
এ বিষয় এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। 

আমরা মানুষের মনকে সাধারণত দেহ হতে পৃথক ক'রে আত্মা বাল। 
মরণের পর দেহ অন্রিয় হয়ে পড়ে থাকে । মনও কি সেই সঙ্গে বিনষ্ট হয়ে 
যায়, না মৃত্যুর পরেও তার স্বতন্ত্র অবস্থায় অস্তিত্ব থাকে? এই প্রশ্ন মানুষের 
মনে আবহমানকাল উদয় হয়েছে । সাধারণ হিন্দুর মনে বর্তমানে এই প্রশ্ন আর 
প্রশ্ন আকারে নেই, তা দডঢ় প্রতশীত বা বিশ্বাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে । সকলেই 
ধরে নেয় যে মৃত্যুর পর জীবন আছে, পরজন্ম আছে। এই ধারণা সাধারণ 
মানুষের কেবল অন্ধাবশ্বাস মাত্র নয়, উপানিষদের পরবঙাঁ কালের সকল 
ভারতীয় দর্শন পরজল্মকে যেন স্বতগাঁসদ্ধ সত্য বলেই গ্রহণ করেছে। বেদপন্থী 
ষড়দর্শনের কথা দূরে থাক, বৌদ্ধ ও জৈন দর্শনও এই বিশ্বাসকে দার্শানক সত্য 
বলে গ্রহণ করেছে । কেবল একট মাত্র ভারতীয় দার্শানক মত তার বিরুদ্ধে 
মাথা তোলবার সাহস ও স্পর্ধা রেখেছিল। তা হল লোকায়ত বা চার্বাক দর্শন। 
তা মৃত্যুর পরে জীবনের সম্ভাবনাকে আদৌ বিশ্বাস করত না, বলত 'ভস্মী- 
ভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ।' যে দেহ ভস্মীভূত হয়ে যায় তা আবার 
ফিরে আসবে কি করে? কিন্তু সেট ব্যতিক্রম মাত্র। একথা বলা যায় যে 
উপানিষদের পরের যুগে পরজন্মবাদ একটি স্বতঃসিদ্ধ তত্বরুপে গৃহীত 
হয়োছল। এখন প্রন হল উপাঁনষদের যুগে কি পরজল্মবাদ সর্বজনসম্মত 
তত্ত্ব হিসাবে প্রাতষ্ঠালাভ করোছল? আমরা নীচে তার উত্তর দিতে চেষ্টা 
করব। 


সূচীপত্রে যান 


১০৮ উপানিষদের দর্শন 


এই বিষয় সম্পর্কে উপানষদের নানা 'বাক্ষপ্ত বচন আলোচনা করলে 
আমরা দেখি যে মৃত্যুর পর মানুষের কি হয় এ বিষয় সে যুগে সাঠক কোনো 
মীমাংসা হয় নি। বিভন্ন উপানিষদে সে প্রশ্ন উঠেছে এবং 'বাভন্নভাবে তার 
উত্তর দেবার চেষ্টা হয়েছে। উপাঁনষদের যুগে তখনো যে এটি প্রশ্ন আকারে 
বর্তমান ছিল তার উৎকৃষ্ট প্রমাণ হল কঠ উপানষদের নচিকেতার গল্প। সে 
যুগে যদি পরজন্মবাদ স্বতঃসিদ্ধ তত্ব হিসাবে প্রাতষ্ঠালাভ ক'রে থাকে, তা 
হলে মৃত্যুর পর মানুষের কি হয় এ বিষয় নচিকেতা প্রশ্ন তুলবেন কেন? এবং 
সেই প্রসঙ্গে একথাও বলবেন কেন যে এ বিষয় মানুষের সন্দেহ আছে-_কেউ 
বলে প্রেতের আস্তত্ব বজায় থাকে, কেউ বলে লোপ পায়। আমরা দৌখ পরজন্ম 
আছে কনা, তাই এখানে অনুসন্ধানের বষয় এবং 'বাভন্ন আলোচনার মধ্যে 
পরজল্মবাদ ধীরে ধরে বকাশলাভ করছে। 

[ঠিক বলতে ক পরজন্মবাদের বীজ বেদের মধ্যেই নিহিত ছিল। যম 
সেখানে পরলোকের আঁধজ্ঠাতি দেবতা হিসাবে স্বকীতিলাভ করেছেন। খগবেদ 
সংহতার দশম মণ্ডলে আমরা দোঁখ মৃত্যুর পরেও যে একটি জীবন আছে এ 
সম্বন্ধে মোটামুটি একাঁট আবছায়া রকমের ধারণা পাওয়া যায়। সেখানে বর্ণনা 
আছে যে শবদাহের পর যেন মানুষের প্রেত যমলোকেতে চলে যায়। সেখানে 
তার পিতৃপুর্ষগণ পূর্বেই গিয়ে অপেক্ষা করছেন। এই সম্পর্কে একাঁট পদ 
উধৃত করা যেতে পারে। তা সদ্য মৃত মানুষের উদ্দেশ্যে রাচত। তা এই 
বলে, 

“আমাদের পূর্বাপতৃগণ যে পথে গিয়েছিলেন সেই পর্বের পথ "দিয়ে 
আপাঁন অগ্রসর হউন। সেই পথে গিয়ে আপাঁন দেখবেন দুই রাজা নিজ 
এশ্বর্যে মাঁণ্ডত হয়ে আনন্দ উপভোগ করছেন। তাঁরা হলেন যম এবং 
বরুণ দেব ।৮৯৭ 

এখানে কল্পনা করা হয়েছে যে এই পরলোকে যম এবং বরুণ অধিষ্ঠাত 
দেবতা । এখানে পিতৃগণ বাস করেন। এখানে প্রেত গয়ে এক জ্যোতিত্মান 
দেহলাভ করে এবং পিতৃগণের সঙ্গে বাস করতে থাকে। এই ডীঁক্ততে ঠিক 
পরজন্মবাদ পাই না। এখানে এইটুকু পাই যে মৃত্যুর পরেও প্রেতের অস্তিত্ব 
থাকে এবং তা পিতৃলোকে গিয়ে বাস করে। এই কথাগুলিই বোধ হয় 
জন্মান্তরবাদের অঙ্কুর । 

আমরা উপাঁনষদে এক ধরনের ডীক্ত পাই যা মৃত্যুর পর ঠিক কক ঘটে তা 
বলতে পারে না। কেবল এইটনকু দেখা যায় যে একাট বিশ্বাস দ্‌ঢ়মূল হয়েছে 


১৭ প্রেহি প্রোহ পথাভিঃ পৃবোভর্‌ 
যন্রা নঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃ। 
উভা রাজানা স্বধয়া মদন্তা 
যমং পশ্যামি বরুণং চ দেবমৃ ৷ খগৃবেদ। ১০0১৪ ॥ ৭ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১০১ 


যে মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যায় না, মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে। 
কঠ উপনিষদে এই ধরনের উক্তি পাওয়া যায় । আমরা জান যে কঠ উপানিষদের 
আরন্তই হল মৃত্যুর পর প্রেতের কি অবস্থা হয় তাই নিয়ে । আমরা জান যে এ 
বিষয় শেষ পর্যন্ত যম উত্তর দিতেও সম্মত হয়োছলেন। কিন্তু যম ক যে উত্তর 
দিয়েছিলেন তা তিক ধরা যায় না। যম নানা বিষয় সম্পর্কে বলেছেন যার সঙ্গে 
প্রেতের কোনো সম্পর্ক নাই। ঠিক বলতে গেলে প্রেতের আস্তত্বের আলোচনাটা 
পিছিয়ে পড়ে গিয়েছিল এবং অন্য বিষয় মুখ্য আলোচনার স্থান আধিকার 
করেছিল। এখানে রঙ্গের কথা আছে, ব্রহ্ম বাঁতিরেকে আর কোনো সত্তা নাই 
তাও আছে। কিন্তু প্রেতের কি হয় সে বিষয় সোজা কোনো উত্তর নাই। তবে 
আত্মা যে শরীর নষ্ট হলেও নম্ট হয় না এই ধরনের উাঁক্ত আছে। উক্তিটি 
এই, 

“ইনি জন্মান না, ইনি নিতা, ইনি শাশ্বত, ইনি অত প্রাচীন, শরীর নষ্ট 
হলে ইনি নষ্ট হন না৷” 

এই বচনাঁট কিন্তু গীতায়ও পাওয়া যায়। কারও কারও মতে এ বচনাট 
গঁতা হতে এখানে উদ্ধৃত হয়েছে। সে ষাই হক, এই বচনাঁট যে প্রেত সম্বন্ধেই 
বিশেষ উক্তি তাতেও সন্দেহ আসে। এখানে যেন ব্রন্মের কথাই বলা হয়েছে 
এমনও ব্যাখ্যা করা যায়। তা না হলে অজ. নিত্য, শাশ্বত এই বিশেষণগুলি 
এখানে এত জোরের সঙ্গে প্রয়োগ হবে কেন? 

মৃত্যুর সঙ্গে সম্পর্কটা যে বিশেষ ক'রে দেহের, কিন্তু দেহীর বা আত্মার 
নয়, এই ধরনের একাঁট উাঁক্ত আমরা ছান্দোগ্য উপানিষদে পাই। তার ষষ্ঠ 
অধ্যায়ে বার্ণত শ্বেতকেতু এবং তাঁর পিতা আরুণির গল্পের সহিত আমরা 
ইতিপূর্বে পরাচিত হয়েছি । আরুণি সেখানে বলেছেন যে দেহ যখন মরে 
যায় তখন জশব মরে না, জীবের সঙ্গে দেহের বিচ্ছেদ ঘটে বলেই দেহের মৃত্যু 
ঘটে। তান বলেছেন, একট ন্যগ্রোধ গাছের শাখাকে যখন জীব ত্যাগ করে 
তখন তা শুল্ক হয়, যখন দ্বিতীয় শাখাকে ত্যাগ করে তখন তা শুল্ক হয় এবং 
যখন সমগ্র বৃক্ষকে ত্যাগ করে তখন বৃক্ষটি শুকিয়ে যায়। “জীব হতে 
বিচ্ছিন্ন হয় বলেই তার মৃত্যু ঘটে, জীবের মৃত্যু ঘটে না” 

মৃত্যুর পরে জীবন থাকে বস্তু পরজন্ম আছে কিনা, সে বিষয় কিছ; 
নিশ্চিত মশমাংসা হয় নি এই ধরনের একটি মত বৃহদারণ্যক উপাঁনষদের পণ্চম 
অধ্যায়ে পাই। সে বর্ণনাটি এইরূপ : 

“যখন কোনো মানুষ এইলোক হতে চলে যায় সে বায়দতে যায়। তখন 


১৮ অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো 

ন হন্যতে হন্যমানে শরীরে ॥ কঠ | ২॥ ১৮ 
১৯ জীবাবপেতং বাব কিলেদং মিয়তে 

ন জীবো ম্রিয়তে ॥ ছাল্দোগ্য | ৬ 0১১ ॥ ৩ 


সুচীপত্রে যান 


১১০ উপানিষদের দর্শন 


রথচক্রের মাঝখানে যেমন থাকে, বায় তার দেহে তেমন ছিদ্র ক'রে দেয়। তখন 
সেই প্রেত সেই ছিদ্র পথে উপরে উঠে যায় এবং আদিত্যের নিকট পেশছায়। 
তখন লম্বরের বোদ্যযন্্) দেহে যেরূপ "ছিদ্র থাকে, আদিত্য নিজ দেহে সেইরকম 
ছিদ্র করে দেয়। সেই ছিদ্র পথে সে উপরে উঠে গিয়ে চন্দ্রের নিকট উপস্থিত 
হয়। তখন দ.ুন্দাভির গায়ে যেমন ছিদ্র থাকে, চন্দ্র তার দেহে সেইরূপ ছিদ্র 
ধারণ করে। সেই পথে সে উধের্ব গমন করে। এক শোকবিহীন অশনীতল- 
লোকে উপস্থিত হয়ে সেখানে সে শাশ্বতকাল বাস করে ।”২০ 

এর পর আমরা এক ধরনের মত পাই যা বলে যে মৃত্যুর পর প্রেতের বিনাশ 
হয় না, তার আস্তত্ব থাকে এবং আরও বলে যে তার অতীতের কাজের ওপর 
তার ভাঁবষ্যতের অবস্থা নির্ভার করে। এই উক্তির বিশেষ তাৎপর্য আছে, 
কারণ তাই যেন সর্বপ্রথম কর্মফলের হইাঙ্গত করে। সে ডীক্তাট পাই আমরা 
ঈশ উপানিষদে। সেখানে আত্মহত্যার তীর নিন্দা করা হয়েছে এবং সেই 
সম্পর্কে এই বলে শাসন করা হয়েছে যে যারা আত্মহত্যা করে তারা এক আনন্দ- 
হীন লোকে যায়। ডীক্তাট এইরূপ : 

“অন্ধকরা অন্ধকারে আবৃত একটি লোক আছে। তার নাম অনন্দলোক। 
যারা আত্মহত্যা করে, তারা মৃত্যুর পর সেই লোকে যায়।”২১ 

এই ধরনের আরও বচন বৃহদারণ্যক উপ্পানিষদের ষষ্ঠ অধ্যায়ে পাওয়া যায়। 
এখানে মৃত্যু জীবনে যবনিকা টেনে দেয় না, এই ধরনের একটা বিশ্বাস ধারে 
ধীরে গড়ে উঠছে দেখা যায়। সেই সঙ্গে আরও দেখা যায় যে বাভন্ন মানুষের 
নিজ নিজ কর্ম অনুযায়ী ভাবী জীবনে 'বাঁভন্ন ব্যবস্থা হয়েছে। তার তাৎপর্য 
হল পরলোকে কর্মফলের প্রভাব আছে এই ধরনের একটি মত যেন ক্রমশ গড়ে 
উঠেছে। এই বর্ণনায় অবশ্য কল্পনার অবাধ ললা দেখা যাবে কিন্তু তা 
সত্তেও পরজন্মে কর্মফলের প্রভাবের একটি ইঙ্গিত পাওয়া যাবে। বর্ণ নাঁট 
এইরূপ : 

মানুষ মরলে এবং তার মৃতদেহের সংকার হয়ে গেলে 'বাভন্ন মানুষের 
ভাগ্যে পরলোকে 'বাঁভন্ন ফল ঘটে। যাঁরা অরণ্যে বাস ক'রে সত্যানুসন্ধান 
করেন, তাঁরা প্রথমে সূর্যের কিরণে পাঁরণত হন, কিরণ হতে পরে দিবসে 
পারণত হন, দিবস হতে শুরু পক্ষে পরিণত হন। এই শুরু পক্ষ হতে তাঁরা 
উত্তরায়ণে পারণত হন, উত্তরায়ণ হতে তাঁরা দেবলোকে যান, দেবলোক হতে 
আঁদত্যে যান, আদিত্য হতে বিদ্যুতে যান এবং সেখান হতে ব্ৰহ্মলোকে গিয়ে 
চিরকালের জন্য বাস করেন। অপরপক্ষে যাঁরা কর্মমার্গ অবলম্বন করেন 


২০স লোকমাগচ্ছত্যশোকমাহমং তাঁস্মন্‌ 
বসতি শাশ্বতীঃ সমাঃ॥ বৃহদারণ্যক ॥ ৫& ॥ ৩ ॥ ১০ 
২৯ অনন্দা নাম তে লোকা অন্ধেন তমসাবৃতাঃ ॥ 
তাংস্তে প্রেত্যাভিগচ্ছন্তি যে কে চাত্মহনো জনাঃ ॥ ঈশ ॥ ৩ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১১১ 


তাঁদের পথ স্বতল্ত। তাঁরা প্রথমে ধূমে পাঁরণত হন, তারপর ধূম হতে রান্রিতে, 
রাত্রি হতে কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষ হতে দাক্ষণায়নে। সেখান হতে তাঁরা যান 
পিতৃলোকে, িতৃলোক হতে তাঁরা যান চন্দ্রে। সেখানে তাঁরা পণ্যের পাঁরমাপ 
অনুসারে সুখ ভোগ করেন; তারপর পুণের ক্ষয় হয়ে গেলে পর তাঁরা 
আকাশে নিক্ষিপ্ত হন। আকাশ হতে তাঁরা বায়ূতে পরিণত হন, বায়ু হতে 
বৃন্টিতে এবং বৃষ্টি হতে পাঁথবীতে। পাঁথবাঁতে এসে তাঁরা অন্নে পারণত 
হন, তারপর পুর্ষে সংক্রমিত হন ও নারীতে জন্মগ্রহণ করেন। অর্থাৎ 
চন্দ্রলোকে পৃণ্যফল ভোগ করার পর তাঁদের আবার পাঁথবীতে ফিরে এসে 
জন্মগ্রহণ করতে হয়।২২ সুতরাং এখানে একরকম স্বীকার করা হয়েছে যে 
ভাবী জবন কর্মের দ্বারা প্রভাবান্বিত হয়। এখানে কোন কর্মফলবাদের 
অওকুরাটিকে পাওয়া যায়। 

কল্পনায় নানাভাবে রঙন হয়ে থাকলেও এই কথাগুলির একটি বিশেষ 
তাৎপর্য আছে। মোটামুটি উপরে উদ্ধত বচনগুলির মধ্যে দুটি লক্ষ্য করবার 
বিষয় আছে। প্রথম আমরা দেখ যে পুনর্জন্ম এখানে একরকম স্বীকার করা 
হয়ে গেছে, অন্তত যাঁরা কর্মমার্গ অবলম্বন করেন তাঁদের জন্য। দ্বিতীয়ত 
আমরা দোঁখ যে কর্মফলও মূলত স্বীকার করা হয়েছে। যাঁরা সংকর্ম ক'রে 
পৃণ্যসণ্চয় করেন, তাঁরা পুরস্কারস্বরূপ চন্দ্রলোকে বাস করবার আঁধকার পান। 
কিন্তু সেই চন্দ্রলোকে সুখভোগের দশর্ঘতা নির্ভার করে সঞ্চিত পণ্যের পারি- 
মাপের দ্বারা। কর্মফল ও পরজন্মবাদের ইতিহাসে সৃতরাং এই স্বীকৃত একটি 
লক্ষণীয় পদক্ষেপ। বেদের এবং উপানষদের যুগে আমরা এইরূপ পরজল্ম 
সম্বন্ধে অস্পষ্ট ও সামঞ্জস্যবিহন চিন্তা পাই। তারপর বৃহদারণ্যক উপাঁনষদের 
উপরে উদ্ধত বচনে যে মতটি প্রকাশ হয়েছে তা কর্মফল ও জন্মান্তরবাদের 
স্বীকৃতির পক্ষে অনেকখানি অগ্রসর হয়েছে বলতে হবে। শুধু তাই নয়, 
এখানে কর্মফল ও পরজন্মবাদ সম্বন্ধে ধারণা অনেক স্পষ্ট হয়ে এসেছে। তবে 
এটাও লক্ষ্য করবার বিষয় যে এখানেও কর্মফল ও পরজল্মবাদ সম্বন্ধে ধারণা 
পূর্ণরৃপে প্রতিষ্ঠালাভ করে নি। এটি যেন উপনিষদের যুগের প্রথম অবস্থার 
মত এবং পরবতর্ঁকালের পূর্ণভাবে প্রার্তীষ্ঠত মতের মাঝামাঝি অবস্থা। 
এখানে পরজন্ম স্বীকার করা হয়েছে, কিন্তু আংাঁশকভাবে। তার পূর্ণরূপাঁট 
এখানে পাই না। অপর পক্ষে কর্মফল দ্বারা যে পরজন্ম এরকম নিয়ন্ত্িত 
হয়, মূলত সে নীতিও স্বাকৃত হয়েছে, কিন্তু এখানেও এই নীতির পূর্ণরূপাঁট 
আমরা পাই না। 

এর পরে আমরা কতকগ্ীল বচন পাই যাতে দেখা যায় যে কর্মফল ও 
প্রজন্মবাদ আরও পাঁরণাতি লাভ করেছে এবং প্রায় সম্পূর্ণ রূপাঁট পেয়েছে। 


২২ বৃহদারণ্যক ॥ ৬ ॥ ২॥ ১৩--১৬ দ্রম্টব্য। 


সূচীপত্রে যান 


১১২ উপানষদের দর্শন 


বৃহদারণ্যক উপানিষদে বার্ণত যাজ্ঞবল্ক্যের কয়েকটি উক্তি এই সম্পর্কে উদ্ধৃত 
করা যেতে পারে। তান বলেছেন, 

“মানুষ পণ্যকর্মের দ্বারা পুণ্যজীবন লাভ করে এবং পাপ কর্মের দ্বারা 
পাপময় জীবন লাভ করে ।”৯ৎ 

এ ডীক্ততে পরজল্ম স্বীকৃত হয়েছে এবং পরবর্তী জন্মে অন্তরিত আত্মার 
ক অবস্থা হবে তাও যে কর্মফল দ্বারা নিয়ন্ত্িত হয় তাও স্বীকৃত হয়েছে। 

যাজ্ঞবল্ক্যের আরও একাঁট উক্তি পাওয়া যায় যার তাৎপর্য আরও সুদূর- 
প্রসারী। কর্মফলে ভাবী পরজন্মের অবস্থা কিরূপ হবে, নির্ভর করে, একথা 
সেখানে বলা হয়েছে । পরজন্ম খণ্ডনের উপায় সম্বন্ধে এখানে আরও আঁতরিক্ত 
কথা বলা হয়েছে। বলা হয়েছে যে, যে মানুষ তাঁর মনের সকল কামনা জয় 
করতে পেরেছেন তাঁর আর জন্মান্তর ঘটে না, ‘তান রন্ষে বিলন হয়ে যান। 
কথাঁট এই : 

“যখন মানুষ মনের যা কিছ কামনা আছে তাদের ত্যাগ করে, তখন মর্তয- 
মানুষ অমৃত হয়, সে ৱনহ্মকে লাভ করে। যেমন সর্পের পারিত্যক্ত খোলস 
অমৃত যে প্রাণ তা তেজঃ স্বরূপ 1২5 

মুণ্ডক উপ্পানষদে এই ডীকক্তাটর আমরা একরকম সমর্থন পাই। সেখানেও 
পরজন্মবাদ ও কর্মফল সংক্রান্ত মূলনীতির স্বীকীতি আছে। সেখানেও পরজল্ম 
নিরোধ করবার কথার উল্লেখ আছে এবং কোন্‌ পথে তা সম্ভব সে বিষয়েও 
উল্লেখ আছে। কামনা হেতুই পরজন্ম হয় এবং কামনা জয় করতে পারলে 
পরজন্ম খণ্ডন হয় এই ধরনের উীক্তি পাওয়া যায়। উাঁক্তাট এইরূপ : 

“যে কামনাকে মনে স্থান দিয়ে পূরণ করতে চায় সে নিজের কামনা 
অনুসারে পুনর্বার জন্মগ্রহণ করে, কিন্তু যার সব কামনা পরিতৃপ্ত হয়ে গেছে 
তার কামনা সকল এইখানেই বলয় প্রাপ্ত হয়।”২« 

এখানে মূলত পরজল্মবাদ স্বীকার হয়ে থাকলেও বৃহদারণ্যক উপনিষদের 
পূর্বের উক্তর সঙ্গে একটু যেন অসামঞ্জস্য এসে পড়ে । বৃহদারণ্যক উপ- 
নিষদের বচন অনুসারে পরজন্মের অবস্থা কির্প হবে, তা নির্ভর করে 


২০ পৃণ্যো বৈ পুণ্যেন কর্মণা ভবাঁত 
পাপঃ পাপনোত ॥ বৃহদারণ্যক ॥ ৩ ॥ ২॥ ১৩ 
২৪ যদা সর্বে প্রমূচ্যন্তে কামা যেহস্য হাঁদ স্থিতাঃ ॥ 
অথ মতের্যাহমৃতো ভবাঁত তত্র ব্রহ্ম সমশনুতে হীতি॥ 
তদ্‌ যথা আহনিজ্বয়িনী বল্মীকে মৃতা প্রত্যন্তা শয়ীত 
এবমেবেদং শরীরং শেতে অথায়মশরীরোহমৃতঃ 
প্রাণো ব্রহ্মৈব তেজ এব |॥ বৃহদারণ্যক ॥ 8 08 ॥ ৮ 
২৫ কামান যঃ কাময়তে মন্যমানঃ স কামাভর্জায়তে যন্ত্র তত্র॥ 
পর্যাপ্তকামস্য কৃতাত্মনস্তু ইহৈব সবে প্রাবলীয়স্তে কামাঃ ॥ মুণ্ডক॥ ৩ ॥ ২1২ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সবেশ্বরবাদ ১১৩ 


পূর্বজল্মের কর্মফলের ওপর। এখানে বলা হয়েছে মানুষের মনের ইচ্ছাই যেন 
পরজন্মের অবস্থা কেমন হবে তা ঠিক করে দেয়। এই অসামঞ্জস্যের একটা 
তাৎপর্য আছে। তা দোঁখয়ে দেয় যে উপনিষদের শেষের যুগেও কর্মফল ও 
জন্মান্তরবাদ তার পাঁরপূর্ণরুপাঁট পায়ান, যাঁদও তার মূলনীতিটি একরকম 
স্বীকৃত হয়ে গেছে। 

উপরের আলোচনা হতে আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করতে পাঁর। প্রশ্ন 
[ছল মুক্তিস্পহা উপাঁনষদের যুগে পুরুষার্থরূপে দেখা দিয়েছিল কিনা। 
সেটা নির্ভর করে পরজন্মবাদ ও কর্মফলবাদ পূর্ণর্পে প্রতিষ্ঠিত হয়োছল 
কিনা, তার ওপর। ওপরের আলোচনায় দেখা যায় যে উপানিষদের যুগে এই 
যুগ্ম নীতির পারিপূর্ণ স্বীকৃতি নেই। উপাঁনষদের বিভিন্ন বচনে যা পাই, 
তা হতে দেখা যায় যে পরজন্মবাদ সেখানে অঙ্কুর অবস্থা হতে ক্রমশ বিকাশ 
লাভ করেছে। উপানিষদের শেষের যুগেও তা সম্পূর্ণ বিকাশ লাভ করোন। 
ষড়দর্শনের যুগে যা ছিল দঢ়াবশ্বাসের বস্তু তা সেখানে বাভিন্ন ধরনের কল্পনার 
বন্তু। সেখানে এই যুগ্ম তত্ত্বকে হয় অঙ্কুরে পাই, না হয় অপাঁরণত অবস্থায় 
পাই। কর্মফলবাদই যাঁদ ভালরকম প্রাতিষ্ঠালাভ না ক'রে থাকে, তা হলে 
মুক্তিস্পৃহার প্রশ্ন ওঠে না। মাক্তস্পহা উপনিষদের যুগে মানুষের মনে 
আত্মপ্রকাশ করোন। 


এখন আমাদের উত্তর দিতে হবে একি মূল প্রশ্নের । তা হল সামাগ্রক- 
ভাবে উপানিষদের বচনে মায়াবাদের সমর্থন আছে না । এই সম্পর্কে আমরা 
কয়েকাঁট আনুষাঙ্গিক প্রশ্নের উত্তর চেয়োছলাম। সে উত্তর উপরের আলোচনায় 
মিলবে । এখানে তার সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে। আমরা দেখোঁছ 
উপনিষদগুলির যে পাঁরবেশে জন্ম তার সাঁহত মায়াবাদের সামঞ্জস্য নেই। সে 
পাঁরবেশে তার স্বাভাবিক ঝোঁক হওয়া উচিত সর্বেশ্বরবাদের প্রতি। "দ্বিতীয়ত, 
উপানষদের মূল ভাবধারা হল সর্বেশ্বরবাদ। তার সাঁহত মায়াবাদের সঙ্গতি 
নেই। তা বহর মধ্যেই ব্রন্দের অরূপ প্রকাশ দেখে, তা ব্রন্দের উপর আবিমিশ্র 
একত্ব আরোপ করে না। তৃতীয়ত, মায়াবাদের মূল ভিত্তি হল মাক্তস্পৃহা। 
তা আবার প্রাতিষ্ঠিত পরজন্ম ও কর্মফলবাদের উপর । জীবন দন্ঃখময়, 
কম্টময়, অগ্রিদাহের মত অসহনীয়; এক জন্ম গেলে আবার জন্ম আসে ; সুতরাং 
পাঁরন্রাণের উপায় হল মায়াময় বিশ্ব ত্যাগ ক'রে রন্ষের আবিমিশ্র একত্ব উপলান্ধ 
করা। কিন্তু দেখা গেছে যে কর্মফলবাদ বা পরজন্মবাদ উপনিষদে পূর্ণরূপে 
প্রাতষ্ঠিত হয়ান। কাজেই মুক্তিস্পৃহা উপানিষদের যুগের মানুষকে আকৃষ্ট 
করোনি। এই পৃথিবীর জবনকেই উপনিষদের যুগের মানুষ মধুময় বলে 
অভিনন্দিত করতে অভ্যস্ত। এই যুক্তগ্যীল ব'লে সামীগ্রকভাবে উপাঁনষদের 
বচনে মায়াবাদের সমর্থন নাই। 


৮ 


সুচীপত্রে যান 


১১৪ উপানষদের দর্শন 


সুতরাং, যে সিদ্ধান্ত পাওয়া গেল তা এবার সংক্ষেপে বলা যেতে পারে। 
উপনিষদে এমন কতকগ্যীল বচন আছে যা শঙ্করাচার্য প্রবাতিতি মায়াবাদকে 
সমর্থন করে। অপর পক্ষে, উপনিষদ যে পাঁরবেশে বিকাশ লাভ করেছে এবং 
উপাঁনষদের ক্রমাবকাশের গতি যে পথে তা ব'লে উপনিষদের বচনে যে মূল 
ভাবধারা গড়ে উঠেছে তার সঙ্গে মায়াবাদের সঙ্গাতি নেই। সেই মূল ভাবধারা 
হল সর্বেশ্বরবাদ, তা বহুকে জাঁড়য়ে নিয়ে পরম সত্তার একত্ব প্রচার করে। 
অপর পক্ষে, শঙ্করের মায়াবাদ অবিমিশ্র একত্ববাদের পক্ষপাতী। সবাঁদক 
বিবেচনা করলে মনে হয়, এই সিদ্ধান্তই যেন যুক্তিসঙ্গত যে মায়াবাদের বাঁজ 
উপাঁনষদে আছে, কিন্তু উপাঁনষদ বরমাল্য দিয়েছে সর্বেশ্বরবাদের গলায়। 
এক্ষেত্রে শ্রীচৈতন্যের মন্তব্যই যেন সমাথতি হয়। চৈতন্য চাঁরতামৃতের সপ্তম 
পরিচ্ছেদে তাঁর সহিত বেদান্তবাদের সমর্থকদের িতকেরি এক বিস্তারিত বিবরণ 
আছে। সেখানেও তান প্রাতিপাদন করতে চেম্টা করেছিলেন যে সামাগ্রকভাবে 
দেখতে গেলে উপাঁনষদে মায়াবাদের সমর্থন নাই। এই মন্তব্যের সমর্থনে তান 
সংক্ষেপে যা যুক্তি দোখয়েছিলেন তা সেখানে এইভাবে বার্ণত হয়েছে : 
“উপানিষদ সাঁহত সুত্র কহে যেই তত্ত। 
মুখ্যা বৃত্ত সেই অর্থ পরম মহত্ত। 
গোৌণা বৃত্তে যে বা ব্যাখা করিলা আচার্য ।”২৬ 
ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনের সঙ্কলন গ্রন্থ । তার প্রকৃত ব্যাখ্যা করতে হবে 
উপাঁনষদের বচনের সাঁহত সামঞ্জস্য বক্ষা করে। শুধু তাই নয়, বেদান্ত 
দর্শনের সঠিক ব্যাখ্যা করতে হলে আরও একটি 'বষয়ে অবাহত হওয়া 
প্রয়োজন। উপানিষদে যে চিন্তাধারা মুখাস্থানীয়, যে ভাবধারা মূল স্থান 
অধিকার ক'রে আছে, তার সঙ্গে সঙ্গতি রক্ষা ক'রে ব্যাখ্যা করতে হবে। তাতেই 
ব্যাখ্যা সঠিক হবে, তার উৎকর্ষ বাড়বে। অপর পক্ষে গৌণ ভাবধারাই যাঁদ 
ব্যাখ্যার মূল অবলম্বন হয়ে দাঁড়ায়, তা হলে ব্যাখ্যা সঠিক হবে না। এই হল 
মোটামুটি শ্রীচৈতন্যের মত। তাই তান খেদ ক'রে বলেছেন যে দৃভীশ্যন্রমে 
শঙ্করাচার্য, 
“গৌণার্থ কারল মুখ্য অর্থ আচ্ছাদিয়া ৷” 
তনাট মূল তত্ত নিয়ে শঙ্করের মায়াবাদ। প্রথম, হীন্ট্রিয়গ্রাহ্য বিশ্ব অলক, 
তা সত্য নয়, তা মায়া। দ্বিতীয়, ব্ৰহ্ম আবমিশ্রভাবে এক। তাঁর মধ্যে বহর 
কোনো স্থান নেই। তৃতীয়, এই একমাত্র এবং দ্বিতীয়বিহশন ব্রহ্ম চিন্ময়, তাঁর 
জ্ঞাতুরুপ কখনো লোপ পায় না। উপানিষদের যে অংশ শঙ্কর ও গোঁড়পাদকে 
মায়াবাদ সম্বন্ধে মূল প্রেরণা জুগয়েছিল তা হল মাশ্ডুক্য উপাঁনষদের উীক্ত। 
সেখানে দ্বৈতবোধের 'ভীত্ততে মানুষের জাগ্রত অবস্থা, স্বপ্লাবস্থা ও সুষণ্ত 


২৬ চৈতন্য চরিতামৃত, সপ্তম পাঁরচ্ছেদ 


সূচীপত্রে যান 


মায়াবাদ বনাম সর্বেশ্বরবাদ ১১৫ 


অবস্থার বর্ণনা আছে। জাগ্রত অবস্থা ও স্বপ্নাবস্থা- উভয় ক্ষেত্রেই দ্বৈতবোধ 
প্রকটরূপে 'িদ্যমান। অথচ দেখা যায়, স্বপ্নাবস্থায় যে বহু ও নানার জগত 
মানুষের হীন্দ্রিয়গোচর হয়, তার কোনো সত্তা নাই, তা অলক । তা হলে জাগ্রত 
অবস্থার যে ইীন্দ্রিয়গোচর জগৎ দেখ তারও ভিত্তি না থাকতে পারে। এইরূপ 
একটি ইঙ্গিত হতেই মায়াবাদের উৎপীস্ত। 

এই মাশ্ডুক্য উপাঁনষদেই 'কন্তু বহ্মের চতুর্থ অবস্থার অর্থাৎ দ্বৈতবোধাবহীন 
একক অবস্থার যা বর্ণনা পাই তাতে মায়াবাদের তৃতীয় মূলনশীতিটি স্বীকৃত 
হয়নি৷ মায়াবাদের তৃতীয় তত্ব হল একক অবস্থায় রহ্মের জ্ঞাতুরূপ সর্বক্ষণ 
বর্তমান থাকে । কিন্তু মাণ্ডুক্য উপাঁনষদ ব্লন্ষের এই অবস্থার যা বর্ণনা 
দিয়েছে তাতে তা স্বীকৃত হয়ান। মাণ্ডুক্য উপাঁনষদে বলা হয়েছে যে তানি 
অদৃশ্য, অব্যবহার্য লক্ষণহবীন, অচিন্ত্য, অবর্ণনীয় এবং দ্বৈতহীন। এট হল 
ব্ন্ষের অমূর্ত অবস্থার বর্ণনা। কিন্তু সেই সঙ্গে আরও বলা হয়েছে এই, 
নয় ।৮২৭ 

এই বর্ণনা মতে তান এই অবস্থায় জ্ঞাতাও নন, জ্ঞানক্ষমতাহননও নন। 
এখানে অমূর্ত অবস্থায় ব্রন্মের জ্ঞাতুরূপের স্বীকৃতি পাই না। সম্ভবত এ 
বিষয় শঙ্করাচার্য যাজ্ঞবল্ক্যের মতের দ্বারা বিশেষরুপে প্রভাবান্বিত হয়োছলেন। 


২৭ নাস্তঃ প্রজ্ঞং ন বাহঃপ্রজ্ঞং নোভষতঃ প্রজ্ঞং 
ন প্রজ্ঞানঘনং ন প্রজ্ঞং নাপ্রজ্ঞম্‌ ॥ মাণ্ডুক্য ॥ ৭ 


সূচীপত্রে যান 


ষষ্ঠ অধ্যায় 


শ্রেয় বনাম প্রেয় 


[ নৌতিক সমস্যা_ভোগ বনাম ত্যাগ, স্বার্থ বনাম পরার্থ। উপানিষদে নৈতিক শিক্ষার 
উপর গূরৃত্ব আরোপ- ব্ক্ষচর্য আশ্রমে নীতি শিক্ষার ব্যবস্থা, অনবদ্য কর্মের ব্যাখ্যা, 
প্রজাপাত ও তার শিষ্যদের গঞ্প। শ্রেয় ও প্রেয়--ভোগে আপত্তি নাই, যে ভোগে 
বেশ সুখ তাই কাম্য, নাল্পে সুখমান্ত। মানীসক ভোগের উপর পঙক্ষপাত--সন্ন্যাসের 
অপ্রয়োজনীয়তা, রবীন্দ্রনাথের মতের সাঁহত তুলনা। শ্রেয় হল, মনকে প্রাধান্য দিয়ে, 
পরার্থ হান না ক'রে ভোগ। রন্াবহার। আত্ম নিয়ল্ণের প্রয়োজনীয়তা- আত্মা 
ও রথ, হীন্দ্রিয় ও অশ্ব, দেহরথ নিয়ন্ণের কৌশল । ] 


মানুষের মন অহোরান্র কোনো কাজে নিযুক্ত থাকে । এক স্বপ্নহীন ঘুম 
ব্যতীত তা কাজ হতে 'বরত থাকে না। হয় সে দেখে শোনে জানে, না হয় সে 
সুখ দুঃখ, প্রীতি বিদ্বেষ প্রভাতি হৃদয়বৃত্ত অনুভব করে, না হয় সে কোনো 
কর্মে লিপ্ত থাকে। প্রথম তার জ্ঞানের কর্ম, দ্বিতীয়াট তার অনুভূতির কর্ম 
এবং তৃতীয় তার ইচ্ছা নিয়ন্ত্রিত কর্ম। মানুষের মন কখনো শুন্য থাকে না। 
তা কখনো জানে, কখনো অনুভব করে, কখনো কাজ করে। তার মনটি যেন 
একাঁট প্রবাহণী। তার মধ্যে স্রোত সর্বক্ষণ প্রবাহত। সে স্রোতের যেন তিনটি 
ধারা। একটি জ্ঞান কর্মের ধারা, একাঁট অনুভূতি কর্মের ধারা আর একাট 
ইচ্ছাধীন কর্মের ধারা। সেখানে যেন অহোরান্ন ভ্রবেণী সঙ্গমের ধারা চলেছে। 

মানুষ যেখানে কাজ করে সেখানে তার কর্ম ইচ্ছানিয়ন্তিত। মনের যে 
দিকটা ইচ্ছাশাক্তদ্বারা কর্মকে নিয়ান্নত করতে পারে তার সঙ্গে এটির ঘনিষ্ঠ 
সংযোগ । এমন কর্মও আছে যা ইচ্ছাধীন নয়। যেমন নিশ্বাস-প্রশ্বাস ফেলা, 
চোখে কিছ পড়লে চোখ কজিয়ে ফেলা, ভয় পেলে চমকে ওঠা । এগুলি 
বৃত্তীনয়ান্তিত কর্ম। এই কর্মগ্দাল আপনা হতেই সম্পাদত হয়। এদের 
সঙ্গে মনের প্রত্যক্ষ সংযোগ নাই। এই শ্রেণীর কর্মের সঙ্গে নীতির কোনো 
সম্পর্ক নাই। 

নীতির সংযোগ সেই শ্রেণীর কর্মের সঙ্গে যা আমাদের ইচ্ছাধীন। তার 
{বশেষ লক্ষণ হল 'বাঁভন্ন বিকল্প কর্মের মধ্যে এখানে একাঁটকে বেছে নেওয়া 
যায়। এখানে একাধিক বিকল্প কর্ম সম্ভব হওয়া সত্তেও মন তাদের একাটিকে 
নির্বাচন ক'রে তারপর সম্পাদন করে। আজ বিকালে আমি ইচ্ছা করলে 
বেড়াতে যেতে পার বা অসুস্থ বন্ধ;কে দেখতে যেতে পার বা বাড়তে আমার 
পশীড়ত আত্মীয় রয়েছে তার ওষধ কেনবার জন্য ডাক্তারখানায় যেতে পাঁর। 
আমি যাঁদ আত্মীয়ের সেবাকে সব থেকে বেশণ প্রয়োজনীয় বোধ কার, আম 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১১৭ 


বেড়াতে বা বন্ধুর বাড়িতে না গিয়ে ডাক্তারখানায় যাব। এখানে কোনো বিশেষ 
কর্ম করা বা না করা আমার ইচ্ছাধীন। এইরূপ ইচ্ছাধীন কর্মগুলই নশীতি- 
শাস্তের বিশেষ আলোচ্য বিষয়। 

প্রতি মানুষের জীবনে প্রাতাট দিন এই ধরনের ইচ্ছাধীন কর্ম দিয়ে 
ভরা। প্রাতিদিনই প্রতি মানুষকে অনেকবার ঠিক করতে হয়, নানা বিকল্প 
কর্মের মধ্যে কোন্‌ কর্মীটকে সে সম্পাদন করবে। এই সমস্যা সমাধানে 
সাহায্যের জন্য নীতিশাস্ত্র মানুষের কাছে একটা আদর্শ স্থাপন করতে চেষ্টা 
করে। জীবনের একাঁটি আদর্শ নির্দেশ ক'রে দিতে পারলে অনেক সুবিধা 
হয়। সেই আদর্শকে লক্ষ্য বস্তু হিসাবে সামনে রাখলে, কোন্‌ কর্ম করা উচিত, 
কোন্‌ কর্ম করা উচিত নয়, সেটা ঠিক করা সহজ হয়ে পড়ে। আম যাঁদ 
কোনো বিশেষ গন্তব্য স্থান ঠিক না ক'রে পথ চলতে সুরু করি, আমার কাছে 
সব পথই সমান হবে। ডাইনে পথ পেলে তাতে যেতে পারি, বাঁয়ে পথ পেলে 
তাতে যেতে পারি। কিন্তু আমি যখন একটি 'নাদর্ট গন্তব্য স্থান ঠিক কারে 
বাইরে যাই, তখন প্রাতি বিকল্প পথের ক্ষেত্রে আমি সেই পথটা বেছে নেব যা 
আমাকে গন্তব্য স্থানের দিকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের সামনে একটা 
আদর্শ স্থাপন করলে তাও এইভাবে কর্তব্য কর্ম নির্বাচনে সাহায্য করে। 
এইরূপ নৈতিক আদর্শকে বলা হয়ে থাকে পুরুষার্থ। 

সুতরাং মানুষের পুর্ষার্থ কি সেইটিই হল নীতিশাদ্তরে প্রধান সমস্যা। 
বিভিন্ন নৌতক মত ‘বিভন্ন আদর্শকে পূুরুষার্থ বলে স্থাপন করেছে। 
মানুষের স্বভাব এবং মানুষের প্রবৃত্তির বিভন্ন দিককে ভিত্তি করে এই 
বিভিন্ন আদর্শগুলির উৎপান্ত। মতের বিভন্নতার ভিত্তিতে তাদের দুটি প্রধান 
শ্রেণীতে ভাগ করা যায়। 

মানুষের দুটি দিক আছে। সে একাধারে দেহও বটে আবার মনও বটে। 
তার দেহের হীন্দ্িয়গুঁল স্বভাবত বিষয়ভোগের প্রতি আকৃষ্ট হয়। তার মন 
দেহ হতে নিজেকে স্বতন্ ও উন্নত মনে করে। দেহ সুখ চায়, দেহ ভোগ 
করতে উন্মুখ হয়। মন তাকে নিষেধ করে। মন বলে ইন্দ্রিয়সখ নিকৃষ্ট 
জিনিস। অপর জীব হতে মানুষের বৈশিষ্ট্য তার মানীসক উৎকর্ষেব হেতু। 
দ্বিতীয়ত, হীন্দ্রয়সখ আপাতদৃষ্টিতে লোভনীয় হলেও পরিণাঁততে তা আনে 
অশান্ত। সুতরাং ইন্দ্রিয়সুখকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে মানসিক শান্তলাভ 
করা বিশেষ কাম্য। ইীন্দ্রিয়ভোগ মানুষের পুরুষার্থ হওয়া উচিত নয়, মানুষের 
মহত্ব ত্যাগে। এইভাবে ত্যাগের আদর্শ ও ভোগের আদর্শের একট দ্বন্দ 
এসে পড়ে৷ 

যান ভোগপল্থণ নশীতিকার তিনি সাধারণত বলেন মানুষের ভাঁবষ্যং কি 
তা জানা নেই, মনের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে ক হবে জানা নেই, স্থল 
চোখে যেটি সোজা দেখি ও বোধগম্য হয়, সেটি হল এই যে 'বিষয়ভোগে 


সূচীপত্রে যান 


১১৮ উপাঁনষদের দর্শন 


সুখ আছে। অতএব তার গলায় বরমাল্য দাও। আমাদের দেশে সে কালে 
চার্বাক দর্শন এই কথাই বলত। তার আদর্শ হল, “যতাঁদন বাঁচবে সুখে 
বাঁচবে” এমন ক প্রয়োজন হলে “খণ করেও ঘৃত পান করবে ।”১ তার 
সপক্ষে যুক্ত আত সুস্পন্ট। খণ ক'রে পাঁরশোধ করতে না পারলেই বা ঁক 
এসে যায়? “যে দেহ ভস্মীভূত হয়ে যায় তা কি আর ফিরে আসতে পারে?” 
ভবিষ্যং সম্বন্ধে অনিশ্চয়তাই যেন এই ধরনের নোতিক মতের মূল প্রেরণা । 
প্রসিদ্ধ পারাঁসক কাঁব ওমর খৈয়মও এই ধরনের বাণী প্রচার করোছলেন। তাঁর 
মতেও নগদ যেটা পাওয়া যায় সেটা নেওয়াই ব্যাদ্ধমানের কাজ। অনিশ্চিত 
ভাবী লাভের আশায় তাকে ত্যাগ করা উচিত নয়। নগদ যা পাওয়া যায় তা 
হল ইন্দ্রিয়সুখ, সুতরাং তাতেই নিজেকে নিমাঁজ্জত কর। প্রাচীন গ্রীসে 
সিরিনেইক সম্প্রদায়ও অনুরূপ মত পোষণ করতেন। বর্তমান ছাড়া আমরা 
আর কিছুই জানি না বা বুঝ না! কাজেই জীবনের প্রতি মুহূর্তাঁট বিষয়- 
ভোগে যাঁপত করাই তাঁদের মতে বাদ্ধমানের কাজ। এই হল তাঁদের নৈতিক 
আদর্শ ৷ 

অপর পক্ষে ত্যাগপন্থী নীতাঁবদ দেখেন ভোগে মানুষ শান্তি পায় না। 
বিষয় ভোগের স্পৃহা তাতে আরও পাঁরবার্ধত হয়। আগ্মতে ঘৃতাহাতর মত, 
কামনা চাঁরতার্থ করলে, কামনা আরও পাঁরবার্ধত হয়।* মানুষ তখন কামনার 
দাস হয়ে পড়ে। সে মনের শান্তি হারায়। ফলে জীবন তার দর্বষহ হয়ে 
পড়ে। মন হল মানুষের একান্ত নিজস্ব জনিস। বিষয়গুলির ওপর মানুষের 
আঁধপত্য নেই, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা সহজ । হীন্দ্রিয়ের দ্বার রুদ্ধ কার 
যোগাসন' শান্তির ও স্বান্তর পথের নির্দেশ দেয়। আমাদের দেশের যোগপল্থী 
বা ত্যাগপন্থী নীতিকারগণ এই আদর্শ প্রচার করেন। এ সম্বন্ধে পূর্বেই কিছু 
আলোচনা করা হয়েছে। এদের আদর্শ হল, “জগৎ ত্যাগ ক'রে সুখী হও 1৮ 
প্রাচীন গ্রীস দেশে সিনিক সম্প্রদায় এই আদর্শ গ্রহণ করোছিলেন। বিষয়ের 
প্রতি স্পৃহাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে আমরা যত আত্মনিভভরশনীল হতে পারব, 
ততই মানসিক শান্ত আমাদের আরও হবে। এই ছল তাঁদের মত। 

দেহ ও মনের 1ভাত্ততে যেমন ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব হয়, তেমন মানুষের 
স্বার্থ ও পরার্থের সংঘর্ষে নীতির ক্ষেত্রে আরও একটি দ্বন্দ বর্তমান আছে। 
মানুষ স্বভাবতই স্বার্থান্বেষী । নিজের মত সে কাউকে ভালবাসে না। 


»যাবজ্জীবেৎ সুখং জাবেং। 
খণং কৃত্বা ঘৃতং পীবেং॥ 
২ ভস্মীভৃতস্য দেহস্য পুনরাগ্গমনং কুতঃ। 
৩ ৩০৮1), Ethical Principles, P. 84. 
৪ন জাতু কামঃ কামানামূপভোগেন শাম্যাত। 
হাঁবষা কৃষ্ণবর্ত্মেব ভূয় এবাভিবদ্ধতে ॥ বফুপরাণ 
«জগৎ ত্যক্তৰা সুখী ভবেৎ॥ মহ উপাঁনষদ ॥ ৪৮ 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১১১ 


নিজের সুখ, নিজের ভোগ, নিজের নিরাপত্তা, এইগনুলির প্রতিই মানুষাবশেষের 
সাধারণত দ্যাম্ট আকৃষ্ট হয়। অপর পক্ষে মানুষ একা বাস করে না। তার 
পরিবার আছে, তার সমাজ আছে, তার দেশ আছে। পরের হিতের জন্যও 
তার কাজ করতে হয়। এ শহধ তার কর্তব্য নয়, কয়েকাঁট বিশেষ ক্ষেত্রে তার 
স্বাভাবিক বৃত্তি তাকে এই পথে পাঁরচাঁলত করে। মা সন্তানের জন্য কি না 
করতে পারেন? স্বাভাবিক বৃত্তি পারচাঁলত হয়ে আমরা যেমন নিজের স্বার্থ 
খাঁজ, ঠিক সেইরূপ স্বাভাবিক বৃত্তিবশেই মা সন্তানের স্বার্থ খোঁজেন। 
কর্তব্য পালনের এখানে ঠিক প্রশ্ন ওঠে না। 

সুতরাং আমাদের জীবনের সাঁহত নৌতক সমস্যার ঘাঁনম্ত সম্বন্ধ। 
উপানষদের যুগে মান্ষ তাই নৌতিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে বিশেষ 
সচেতন ছিল। বর্তমান কালে মটর গাড়ির মত একটি যন্ত্র চালাবার অধিকার 
পেতে হলে রীতিমত শিক্ষা ও চর্চা ক'রে পরাক্ষা দিয়ে একটি অনুমাতপন্ 
সংগ্রহ করতে হয়। সমাজের কল্যাণের জন্য এইরূপ সতর্কতার যে বিশেষ 
প্রয়োজন আছে তা সকলেই স্বীকার করবেন। মটর গাড়ি চালান একটা গুরুতর 
দায়ত্ব। মানুষের দেহ ও মন নিয়ে যে বস্তুটি গঠিত তাও এক ধরনের যন্ত। 
মটর গাঁড়র সাঁহত তুলনায় তা অত্যন্ত জাঁটল। তার কর্ম করবার ক্ষেত্র বহু 
প্রশস্ত, তার কর্ম করবার রীতির কোনো দিশা পাওয়া যায় না। সাংসারিক 
জীবনে অহরহ প্রাতটি মানুষকে এই দেহ-মনরূপ যন্তাটকে পাঁরচালিত করতে 
হয়। তার সভ্যতা, তার সংস্কৃতি, তার জীবনের এই পথাঁটকে আরও বন্ধুর, 
আরও জটিল ক'রে তুলেছে । অথচ তাকে পাঁরচালনার জন্য কোনো লাইসেন্সের 
ব্যবস্থা দেখ না। লাইসেন্স কে দেবে? নাই দিক, মানুষকে সমাজে বাস 
করবার উপযুক্ত ক'রে গড়ে তোলবার জন্য শিক্ষার ব্যবস্থা আছে। কিন্তু এই 
শিক্ষাব্যবস্থার মধ্যে দেহ-মনকে পাঁরচাঁলত করা যায় কিরূপে, তাকে ঠিকমত 
নিয়ন্্ণ করা যায় কি কৌশলে, তার কোনো ব্যবস্থা বর্তমান শক্ষাপ্রণালীতে 
দেখতে পাই না। উপনিষদের যুগে কিন্তু শিক্ষার অঙ্গ হিসাবে নীতিশিক্ষার 
একটা ব্যবস্থা ছিল। 

এই ব্যবস্থার সাহত পাঁরাঁচত হবার পূর্বে আমাদের সে কালের সমাজ- 
বিন্যাস সম্বন্ধে কিছ প্রাথামক কথা জানা প্রয়োজন। 

সেকালে মানুষের সমগ্র জীবনটিকে চারাঁট ভাগে ভাগ করে নেওয়া হত। 
এক একটি ভাগকে আশ্রম বলা হত। এই গ্রাতাটি আশ্রমের জীবনযাত্রা প্রণালী 
ছিল 'বাঁভন্ন। জবনের প্রথম অংশকে বলা হত ব্রহ্মচর্য আশ্রম। আমাদের 
কালে এটিকে ছাত্রাবস্থা বলা যেতে পারে। তার পরের ভাগাঁটকে বলা হত 
গাহস্থ্য আশ্রম। এই আশ্রমে মানুষ শিক্ষা সমাপ্তির পর বিবাহ করে গৃহ! 
হত। তার পরের ভাগকে বাণপ্রস্থ আশ্রম বলা হত। এই আশ্রমে মান্য 
সন্তানদের জখবনে প্রাতম্ঠিত ক'রে বনে গিয়ে বাস করত। জাঁবনের শেষ 


সূচীপত্রে যান 


১২০ উপাঁনষদের দর্শন 


অধ্যায়াটকে বলা হত যাঁতি আশ্রম। সেই অবস্থায় মানুষ পরিব্রাজক হয়ে দেশে 
দেশে ঘুরে বেড়াত। আমাদের কালে এখন ছাত্রাবস্থার পরেই সংসারে প্রবেশের 
ব্যবস্থা। তারপর একবার সংসারে প্রবেশ করলে তা হতে আর মুক্তি নেই। 
সংসারী অবস্থাতেই মানুষের জীবনের বাঁক অংশ কেটে যায়। আমরা এখন 
জীবনের শেষের দুটি আশ্রমকে ত্যাগ করোছি। 

সুতরাং সে কালের ব্যবস্থা অনুসারে মানুষের জীবনের প্রথম আশ্রম ছিল 
ব্ৰহ্মচৰ্য বা ছান্রাবস্থা। শিশু একট. বড় হয়ে যখন চলতে ফিরতে ?শখত, যখন 
মায়ের সেবা ও যর আর তার দরকার হত না, তখাঁন এই আশ্রম আরম্ভ হত। 
এই আশ্রমকে অবলম্বন ক'রে দুটি প্রধান সংস্কারের ব্যবস্থা আছে। তার একাঁট 
সম্পন্ন হত যোদন সে পিতৃগৃহ ত্যাগ ক'রে গুরুর গৃহে যাত্রা করত সেই 'দিন। 
আর অপরাঁট সম্পন্ন হত যোদন সে শিক্ষা শেষ ক'রে গুরুর গৃহ ত্যাগ করে 
পিতার গৃহে [ফিরে আসত। 

গুরুর গৃহে যাবার দিনে যে উৎসবাঁট হত, তার নাম উপনয়ন। এই 
উপনয়ন সংস্কারটির সঙ্গে অনেকেই পাঁরাচত। কারণ, এখনও ব্রাহ্মণের সন্তান 
হলে তার উপনয়ন হয়। মাথা মুণ্ডন করতে হয়, গোরক রঙের বস্ত্র আর 
উত্তরীয় ধারণ করতে হয় এবং উপবাত গ্রহণ করতে হয়। সেকালেও গুরুগ্‌হে 
যাবার পূর্বে বালক এইরকম মস্তক মুণ্ডন করত, এইরকম কাষায় বস্ত্র পরিধান 
করত, এইরকম উপবীত ধারণ করত। উপনয়নের সময় এখনকার দিনেও 
একট ভিক্ষার ঝুলি দেওয়া হয়। সেই ঝুলিতে তশ্ডুল ভিক্ষা নিতে হয়। 
সেই তণ্ডুল দিয়ে যে অন্নপাক হয় তাই খেতে হয়। এখন এইভাবে জীবনযাপন 
করতে হয় তিন দিন মান্ত। সেকালে এই ধরনের জীবনযাপন করতে হত সমগ্র 
ছান্রজীবন জুড়ে। কারণ, এখন নামে মাত্র সমাজ ব্যবস্থার এই নির্দেশ পালন 
কার, তখন তা কার্যত করতে হত। 

বর্তমান কালে আমরা উপার্জনশনীল হবার আগে কম দিন পাড় না, অনেক 
বছর ধরেই পাঁড়। কোনো বালকের হাতে-খাঁড় যদি হয় পাঁচ বছর বয়সে, তার 
ইস্কুলে পড়তে হয় এগার বছর। তার পর কলেজে পড়তে হয় তন বছর, তবে 
সে উপাধি পরীক্ষার যোগ্য হয়। তারপর স্নাতকোত্তর শ্রেণীতে আরও পড়তে 
হয়। সুতরাং ছান্রজীবন চোদ্দ পনের বছর স্থায়ী হয় বৈ ক। 

সেকালেও ছান্রজীবন বা ব্রহ্মচর্য আশ্রম কম ক'রে বার বছর স্থায়ী হত। 
এই দীর্ঘ সময় শিক্ষার্থী পিতামাতার স্নেহময় পাঁরবেশ ত্যাগ ক'রে গুরুর 
গৃহে গিয়ে আশ্রয় নিত। গুরু এবং গুরুপত্বীই তাকে সেখানে দেখাশোনা 
করতেন। তাকে শিক্ষা দেবার ভার এবং ভরণপোষণের ভার সবই গুরুর ওপর 
পড়ত। তাকে বলা হত অন্তেবাসী, কারণ গুরুর কাছেই সে বাস করত। 
অন্তেবাসী তখন গুরুর সংসারেরই একজন হয়ে যেত। গুরু তার ভরণপোষণ 
বা শিক্ষণের জন্য শিক্ষার্থীর পিতার নিকট হতে কোনো অর্থ আদায় করতেন 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১২১ 


না। প্রশ্ন ওঠে তাহলে গরুর চলত ক ক'রে? গুরুর নিজের সংসারখরচ 
আছে, তার ওপর শিষ্যের গ্রাসাচ্ছাদনের খরচ। এ বিষয়ে ব্যবস্থা ছিল সহজ । 
এই যে ঝুলির কথা উল্লেখ করা হয়েছে, এই ঝুলিই এ সমস্যার সমাধান ক'রে 
দিত। শিষ্য যতকাল গ্‌রবর গৃহে বাস করও, এ ঝ্দীল তার সঙ্গী হত। 
প্রতিদন এক সময় অবসর ক'রে নিয়ে সে ভিক্ষায় বাহির হত। সংসারী 
গৃহস্ছেরা এই রকম ব্রহ্ষচারীকে খুস' হয়েই ভিক্ষা দিতেন, কারণ ব্রহ্মচারীকে 
ভিক্ষা দেওয়া সেকালের গৃহীরা একটি অবশ্যপালনীয় কর্তব্য হিসাবে পালন 
করতেন। ভিক্ষা ক'রে যা পাওয়া যেত তা গুরুর ভাণ্ডারে সাত হত। 
সেকালে সমাজই এইভাবে শিক্ষার ভার বহন করত, শিক্ষার জন্য সন্তানের 
পিতার কোনো ব্যয়ভার বহন করতে হত না। 

সেখানে নানা শাস্ত্র অধ্যয়ন ক'রে বিদ্যালাভের পর পিতামাতার নিকট ফিরে 
যাবার সময় আসত । ফিরে যাবার জন্য নাদর্ট নাটকে উপলক্ষ্য ক'রে 
অন্তেবাসীর আর একটি উল্লেখযোগ্য সংস্কারের ব্যবস্থা ছিল। সে সংস্কারের 
নাম হল সমাবর্তন। সমাবর্তন মানে ফিরে আসা । গুরুর গৃহ হতে অন্তে- 
বাসী সোদন পিতার গৃহে ফিরে আসত বলেই বোধ হয় এই নাম। কিন্তু 
গুরুই ঠিক করতেন কখন তার এই সমাবর্তনের সময় উপস্থিত হবে। 

এখনকার 'দিনে ধার্য সময়ের মধ্যে পাঠ্য-পস্তক পড়া শেষ হয়ে গেলে 
াঁখিত পরীক্ষা দেবার ব্যবস্থা আছে। লিখিত পরাঁক্ষায় উত্তীর্ণ হলেই উপাধি 
পাবার অধিকার হয়। উপাধি পেলে চাকুরীতে নিয়োগের সুবিধা হয়। 
সেকালে 'লাখত পরণক্ষার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু যা ব্যবস্থা ছিল তা 
বেশ কঠিন। গূরুই ছিলেন একমাত্র পরীক্ষক। তাঁকে দুটি বিষয়ে সন্তুষ্ট 
করতে হত। প্রথম িদ্যালাভ সম্পর্কে শিষ্য যে বিষয়গুলি অধ্যয়ন করেছে 
তাতে আধকার লাভ করেছে কিনা, এ বিষয়ে গুরুকে নিশ্চিন্ত হতে হত। যে 
গুরুর সঙ্গে বসে প্রাতাঁদন বিদ্যাচর্চা হত, তাঁকে ত ফাঁক দেওয়া চলে না। 
রীতিমত ব্য্ুৎংপাত্ত না হলে গুরুকে এ বিষয়ে সন্তুষ্ট করা এক রকম অসম্ভব । 
দ্বিতীয়ত, তাঁকে আর এক পরণক্ষায় সন্তৃষ্ট করতে হত। সে ধরনের পরাঁক্ষার 
আজকাল প্রচলন নেই। শষ্যের চাঁরন্র ঠিক গঠিত হয়েছে কিনা, সে এমন 
কতকগুলি গুণ অর্জন করেছে কিনা, যা তাকে সমাজের উপযুক্ত ক'রে গড়ে 
তুলবে, সে বিষয় পরাক্ষা দিতে হত। একে বলা যেতে পারে নীতিজ্ঞান 
সম্বন্ধে পরাক্ষা। 

কেবল বিদ্যা, বৃদ্ধি বা সুন্দর স্বাস্থ দিয়ে ত একটা মানুষ হয় না। 
মানুষ গড়ে ওঠে সমাজের অঙ্গ হিসাবে। কয়েকাঁট মানুষ নিয়ে একটি 
পারবার। এমন অনেক পাঁরবার নিয়ে একটি গোম্ঠী। তাদের মধ্যে সে 
একজন। তার ইচ্ছাধধন কর্মগুলির প্রভাব এই গোষ্ঠীর ওপর গিয়ে পড়ে। 
এমন ভাবে তার কাজগুলি করতে হবে যাতে গোষ্ঠীর অন্য মানুষের ক্ষতি না 


সূচীপত্রে যান 


১২২ উপানিষদের দর্শন 


হয়। এমন কাজও তার করা উচিত হবে না যা সমগ্র গোম্ঠীর অকল্যাণ 
করবে। কোনো মানুষ একা বনে বাস করলে ছিল অন্য কথা। সেখানে সে 
যা খুসী করুক, তার কাজের ফল অন্য লোকের ওপর বর্তায় না। 'কল্তৃ 
সমাজের দশজনের মধ্যে একজন হয়ে বাস করতে হলে সাবধান হওয়া দরকার । 
অন্যের স্বার্থে যাতে ক্ষাতি না হয় এমনভাবে কাজ ক'রে যাওয়া দরকার । তা 
না হলে দুই পক্ষেরই ক্ষাত হবে। পথে চলতে বিপরীত দিক হতে দুজন 
লোক এলে, তাদের পরস্পরকে এাঁড়য়ে চলতে হয়। তা না হলে মুখোমুখি 
ধাক্কা লাগে। সেটা উভয় পক্ষেরই ক্ষাতিকর। সেই রকম সমগ্র সমাজের 
কল্যাণের সঙ্গে আমাদের নিজেদের স্বার্থের সামঞ্জস্য রাখা দরকার। তার 
কারণ সমাজের কল্যাণের সঙ্গে আমাদের কল্যাণ জাঁড়ত। যে জ্ঞান এই ইচ্ছাধীন 
কর্মগ্ীলকে ঠিক মত চালিত করতে শিক্ষা দেয়, তাকে নীতিজ্ঞান বলে। যে 
ছেলে সমাজ সেবায় পারদার্শতা দেখিয়েছে বা অন্যের উপকার করতে নিজের 
জীবনকে বিপন্ন করতে পেরেছে বা উত্তেজনার কারণ থাকলেও ক্রোধ সংবরণ 
করতে পেরেছে, তার নাতিজ্ঞান হয়েছে। 

ঠিক সমাবর্তনের পূর্বে শিষ্কে গুরু বিশেষ ক'রে নীঁতিশিক্ষা দিতেন। 
সমাবর্তনের সময় এ বিষয় পরাঁক্ষা ক'রে সন্তৃ্ট হলে তবে অন্তেবাসীকে 
পিতৃগৃহে ফিরে যাবার অনুমতি দতেন। উপাঁনষদের মধ্যেই একাধিক স্থানে 
সমাবর্তন সম্বন্ধে আলোচনা পাওয়া যায়। তৌত্তরীয় উপানষদের এক জায়গায় 
এই সমাবর্তনের একটি দৃশ্য পাই। িষ্যের বিদ্যালাভের কাজ শেষ হয়ে গিয়ে 
সমাবর্তনের সময় উপস্থিত হয়েছে । পিতৃগ্‌হে প্রস্থানের পূর্বে আচার্য তাকে 
কয়েকাঁট উপদেশ 'দিচ্ছেন। সেইখানে এইরূপ লেখা আছে। 

বেদপাঠ শেষ হলে পর আচার্য অন্তেবাসীকে উপদেশ দচ্ছেন।* যা 
উপদেশ দিচ্ছেন তা সাবিস্তারে বলতে গেলে, এক দীর্ঘ তালিকা হয়ে যাবে। 
সংক্ষেপে তার সার অংশ এখানে উল্লেখ করা যেতে পারে। 

আচার্য বলছেন, “সত্য হতে স্খলিত হবে না, ধর্ম হতে স্থালত হবে না, 
কুশল হতে স্খালত হবে না।”* 

গুরু চাইছেন যে শিষ্য সত্য কথা বলবে, ধর্ম পালন করবে এবং যে কর্ম 
সকলের কল্যাণ করে তাই সাধন করবে । সরল, সহজ, অথচ সারগর্ভ উপদেশ । 
সকল কালে, সকল দেশে তা সমানভাবে প্রয়োগ করা যায়। 

আচার্য আরও বলছেন, 

“যে কর্ম অনবদ্য তাই তুমি করবে। অন্য কর্ম করবে না। আমরা যেটুকু 


৬ বেদমনূচ্য আচার্য্যোহস্তেবাঁসনমনূশাস্ত ॥ তৌত্তরীয় ॥ প্রথমা বল্পশ ॥ ১১ 
৭ সত্যান্ন প্রমাদতব্যম ॥ ধর্মান্ন প্রমদিতব্যম্‌ 
কুশলান্ন প্রমাঁদতব্যম॥ তৈত্তিরায়॥ প্রথমা বল্লী॥ ১১ 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১২৩ 


ভাল কাজ করব, তাকেই তুমি শ্রদ্ধা করবে, যা ভাল নয় তাকে শ্রদ্ধা 
করবে না!” 

সেকালের আচার্ষের দাঁম্টভাঙ্গ ছিল স্বতন্ত্। তান যখন শিষ্কে নিয়ে 
শিক্ষণের কাজ সুরু করতেন, তাকে বিদ্যাদান বলে মনে করতেন না, তাতে 
উভয়েরই বিদ্যালাভ হবে এই ববেচনা করতেন। তাই পাঠ সুরু করবার আগে 
শিষ্যকে নিয়ে যে প্রার্থনা নিবেদন করতেন তাতে বলতেন, “আমরা উভয়েই যেন 
অধ্যয়ন ক'রে তৈজস্ব হই ৷” তান যেরুপ আচরণ করবেন অন্তেবাসগ অন্ধভাবে 
তারই অনুকরণ করবে তাও তান চাইতেন না। একেবারে ভ্রুটিহান, বিচ্যাতিহীঁন 
কর্ম করবার ক্ষমতা খুব কম মানুষেরই হয়। তাই তিনি চাইতেন, অন্তেবাসণ 
বিচক্ষণ হক, যে কাজ তাঁর ভাল তারই সে অনুকরণ করুক, যা মন্দ তা বর্জন 
করূক। একেবারে অহমিকাবোধরাহত না হলে কে এমন উপদেশ দিতে পারে? 

যে কাজকে যে কোনো দৃম্টিভাঙ্গ হতেই অন্যায় বলা যায় না, তাই হল 
অনবদ্য কর্ম। কারও স্বার্থের তা হানি করে না। এইরূপ কাজই নীতি- 
সম্মত কাজ। আচার্য অন্তেবাসীকে নিজের ইচ্ছাধীন কাজগুীল এইভাবে 
নীতি দ্বারা নিয়ল্্ণ করতে বলেছেন। 

সমাবর্তন উপলক্ষ্যে বিভিন্ন অন্তেবাসধঁর প্রকৃত অনুসারে 'বাঁভন্ন ধরনের 
উপদেশ দেবার একটি উদাহরণ বৃহদারণ্যক উপনিষদে পাওয়া যায়।* সেটির 
উল্লেখ এখানে খুব প্রাসঙ্গিক হবে। শিষ্যের মধ্যে আচার্য কোন কোন গুণের 
বিশেষ বিকাশ চাইতেন, তার একটি সহদ্দর বিবরণ এখানে পাওয়া যাবে। 
গল্পাট এই। 

প্রজাপাঁতি স্বয়ং 'বদ্যাদানের জন্য একটি আশ্রম খুলোছিলেন। সেখানে 
[তিনজন বিদ্যার্থা শিক্ষালাভ করতে এসেছিল । তাদের একজন ছিল দেবতা, 
একজন মানুষ এবং তৃতীয়টি অসূর। প্রজাপতি তাঁর আশ্রমে তাদের গ্রহণ 
করলেন। তারপর দীর্ঘ বারো বছর ধরে সেখানে তাদের বিদ্যাচ্চা চলল। 
বিদ্যালাভ শেষ হয়ে যখন সমাবর্তনের সময় উপস্থিত হল, গুরু তাদের ডেকে 
পাঠালেন। কারণ, এই সময় গুরুর নিকট শিষ্যের শেষ উপদেশ প্রার্থনা 
করবার একটি রতি ছিল। 

প্রথমে দেবতা শিষ্যাটর পালা । সে শ্রদ্ধাভরে গুরুকে প্রণাম করে বলল, 
আমাকে কিছু উপদেশ 'দিন। 

প্রজাপাতি উত্তরে কেবল একটিমাত্র অক্ষর উচ্চারণ করলেন। তান 
বললেন, ‘দ’। 


* যান্যনবদ্যান কর্মাঁণ॥ তান সৌবতব্যান ॥ 

নো ইতরাণি॥ তৈত্তিরীয় ॥ প্রথমাবল্লী ॥১১॥ ২ 
১ তেজস্বিনাবধীতাবস্তু॥ তৌত্তিরীয়॥ ব্ৰহ্মানন্দ বল্লী॥ 
১০ বৃহদারণ্যক ॥ ৫ 1 ২॥৩ 


সুচীপত্রে যান 


১২৪ উপাঁনষদের দর্শন 


তারপর খানিকক্ষণ নীরব থেকে তিনি জিজ্ঞাসা করলেন, যা বললাম তার 
অর্থ বোধ হয়েছে? 

শিষ্যাট খুব সপ্রাতিভ, উত্তরে বলল, আজ্ঞে হাঁ হয়েছে। 

ক? 

আপানি আমাকে উপদেশ 'দলেন, 'দাম্যত' অর্থাৎ আত্মদমন কর। 

তারপর মানুষ শিষ্যটর পালা । সে গুরুকে প্রণাম ক'রে উপদেশ চাইল। 

গুরু তাকেও বললেন সেই একই কথা, “দ'। 

খানিক বাদে প্রশ্ন করলেন, যা বললাম তা বুঝেছ ? 

আজ্ঞে হাঁ। 

কি বুঝেছ 2 

আপনি উপদেশ দিলেন, 'দত্ত’ অর্থাৎ দান কর। 

সবার শেষে অসুর শিষ্যটির পালা । শিষ্যাটি যখন প্রণাম ক'রে তাঁর কাছে 
উপদেশ প্রার্থনা ক'রে দাঁড়াল, গুরু তাকেও সেই এক অক্ষরের একটি কথা 
বললেন, 'দ'। 

তারপর তাকে প্রশ্ন করলেন, কি বুঝলে? 

শিষ্য উত্তর দিল, আপাঁন আমাকে উপদেশ দিলেন, 'দয়ধবম্‌", অর্থাৎ দয়া 
কর। 
, বর্ষাকালে আকাশ যখন মেঘে ঢেকে যায়, একটি গুরুগন্তনর ভাব আমাদের 
মনকে তখন আঁবিস্ট করে। সূর্য দেখা যায় না, মেঘের বিস্তার তার প্রভাকে 
নিস্তেজ ক'রে দেয়। সেই গম্ভীর পরিবেশের সঙ্গে সঙ্গতি রক্ষা ক'রে মাঝে মাঝে 
মেঘের ডাক শোনা যায়। তখন মেঘ ক বলেঃ 

উপনিষদের খাঁষ বলেন মেঘ বলে 'দ, দ. দ'। কেন বলে? কেন বলে তার 
উত্তরও তিনি দিয়েছেন। সেটা হল এই : 

সেই যে কোন আঁদকালে প্রজাপাঁত তন শিষ্কে উপদেশ 'দয়োছলেন 
'দ. দ. দ' এ তারই প্রাতিধবান। যুগ-যুগান্তর ধরে মেঘে ঢাকা দনে নূতন ক'রে 
তাকে শোনা যায়। দেবতা অসীম ক্ষমতার আধার। সে ক্ষমতার অপব্যবহার 
হলে বিশ্বের কল্যাণের ব্যাঘাত হয়। তাই তান তাকে উপদেশ 'দিয়োছিলেন 
আত্মদমন করতে । মানুষ বড় লোভ! প্রাণী । ভোগ করতে সে নিত্য উৎসূক। 
তাই তাকে উপদেশ 'দয়োছলেন 'দত্ত', দান কর, যা পাও তা ভাগ ক'রে ভোগ 
কর, একা ভোগ কোরো না। আর অসুর স্বভাবত হিংসাপরায়ণ। এই 
প্রবৃত্তকে সুযোগ দিলে অন্যের উৎপাঁড়ন হবার সন্ভাবনা। তাই তাকে উপদেশ 
দিয়েছিলেন, “দয়ধবমৃ'। সকলকে দয়া কর, তা হলে 'হিংসাবাঁত্ত বশে থাকবে। 

সেই জন্যই নাক মেঘ বছরে বছরে প্রজাপাঁতির সেই উপদেশের কথা স্মরণ 
কারয়ে দিতে আমাদের বলে 'দদদ, দাম্যত, দত্ত, দয়ধবামাতি।, 

শুধু কি তাই? মেঘ বজ্ের বাণী দিয়ে শুধু কথা বলে না, আকাশের 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১২৫ 


বুকে বিজলির রেখায় সঙ্গে সঙ্গে আকাশের গায়ে তা লিখেও দেয়। তাই ত 
‘বজালি ‘দ’-এর রূপ নিয়ে আকাশের বুকে ঝিলিক 'দয়ে যায়। বিশ্ববাসণ কাণে 
শুনক এবং চোখে দেখুক প্রজাপতির সেই উপদেশ। 

মানুষের দেহমনকে সংযত করবার প্রয়োজন হয় সার্থকভাবে জীবন- 
যাপনের জন্য, সংসারজীবন হতে পলাতক হবার জন্য নয়। এই যেন মনে হয় 
উপনিষদের আদর্শ । তার সঙ্গে সন্াসবাদের আকাশ-পাতাল পার্থক্য। 
সন্ন্যাসপল্থীর উদ্দেশ্য হল শরীর ও মনকে ইন্দ্রিয়ের বিষয় হতে দির্দ্ধ করা। 
মানুষের দেহমনের ইন্দ্রিয়ের বিষয়ের প্রাত একটা স্বাভাবক আকর্ষণ আছে। 
বিষয় ভোগের প্রাতি হীন্দ্রিয়ও আকৃষ্ট হয় মনও আকৃষ্ট হয়। সন্াসপল্থী 
দেখেছেন যে এরকম ঘটলে 'চত্তাবক্ষেপ হয়, ইন্দ্রিয়কে সংযত রাখা যায় না। 
ফলে মানাঁসক একাগ্রতা সাধন সম্ভব হয় না। কেউ স্বভাবতই হীন্দ্রয়সুখে 
তৃপ্তি বা শান্ত পান না, কেউ কোনো বিশেষ মানাসক আঘাত হেতু বৈরাগ্য 
সাধনের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। এই ধরনের সকল মানুষেরই উদ্দেশ্য 
হয়ে দাঁড়ায় কৃচ্ছ সাধন করা । তাঁদের তখন কর্তব্য হয়ে পড়ে ইীন্দ্রিয়কে ভোগের 
বিষয় হতে সর্বক্ষণ 'বাচ্ছন্ন রাখা এবং মনের মধ্যে এমন এক বৈরাগ্য ভাব সৃষ্টি 
করা যাতে মানাঁসক অবস্থা কৃচ্ছতসাধনের অনুকূল হয়। সেটা সফল করবার 
চেষ্টা হয় সাধারণত দুটি ব্যবস্থা অবলম্বন ক'রে। ইন্দ্রি়ভোগে যে শান্ত নেই, 
তাঁপ্ত নেই, সংসারজীবন যে ক্ষণস্থায়ী এবং অসার, এইটি প্রতিপন্ন করার চেষ্টা 
হয়। দ্বিতীয়ত যে যে বস্তু ইন্দ্রিয়কে অত্যধিক আকর্ষণ করে, তারা সে কুাসং 
এবং অসুন্দর এইটা প্রাতপাদন করার চেষ্টা ক'রে তাদের প্রাতি মানাঁসিক বিতুষ্কা 
জাগানর চেষ্টা হয়। মোটামুটি এই উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের মূল মন্দ 
হয়ে দাঁড়ায় কামনী ও কাণ্টন ত্যাগ করা, অর্থাৎ সকল প্রকার ভোগ হতে 
নিজেকে বাত করা। মোট কথায় সন্ন্যাসবাদের কাছে কৃচ্ছ[সাধন এবং 
ইন্দ্রিয়নরোধই মৃখ্য জিনিস হয়ে দাঁড়ায়। 

এইখানেই উপাঁনষদের দৃস্টিভঙ্গীর সাঁহত সন্ন্যাসবাদের পার্থকা। কৃচ্ছ- 
সাধন এবং ইন্দ্রিয়িনরোধের প্রয়োজন আছে বৈক। কিন্তু .তার একটা উদ্দেশ্য 
আছে। তা গোঁণ জিনিস। উদ্দেশ্য হল দেহ ও মনের ওপর সম্পূর্ণ আঁধপত্য 
স্থাপন করা যাতে তাদের ঠিক পথে পরিচালিত ক'রে জীবনকে সার্থক করা 
যায়। সেটাই মুখ্য উদ্দেশ্য। মানুষ ব্যায়ামচর্চা করে শারীরিক বল সঞ্চয়ের 
জন্য। সেখানে শারীরক বল সঞ্চয় করা গৌণ উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হল 
সেই শক্তিমান দেহকে কর্ম তৎপর করা। কর্মক্ষমতাতেই শারীরিক বল ধারনের 
সার্থকতা, কেবল মাত্র বল সয়ে নয়। সংযম সাধনারও উদ্দেশ্য হল হীন্দ্রিয়- 
গ্যালর উপর পূর্ণ কর্তৃত্ব লাভ ক'রে কল্যাণের পথে তাদের পারচালিত করা। 
কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয়ে থাকে যে মানুষ মুখ্য উদ্দেশ্যাটকে সম্পূর্ণ ভুলে 
গিয়ে গৌণ উদ্দেশ্যকে নিয়ে মেতে যায়। গোঁণ উদ্দেশ্য তখন মুখ্য উদ্দেশ্যের 


সূচীপত্রে যান 


১২৬ উপানিষদের দর্শন 


স্থান অধিকার ক'রে বসে। ব্যায়ামবীর শরীরকে বলের আধার ক'রেই সন্তুষ্ট 
থাকেন, কর্মে সেই শরীরকে নিয়োগ করবার কথা সম্পূর্ণ ভূলে যান। সন্ন্যাসী 
কৃচ্ছ;সাধনের জন্য হীন্ট্িয়গ্রামের ওপর সম্পূর্ণ প্রভাব অর্জন করেই ক্ষান্ত হন, 
কল্যাণের কাজে তাকে নিয়োগ করেন না। কোনো বৃত্তির একপেশে পাঁরিবর্ধন 
করতে গেলেই সাধারণত ফল দাঁড়ায় এই রকম । 

এই সম্পর্কে রবীন্দ্রনাথের একটি মন্তব্য উল্লেখ করা যেতে পারে। তার 
এখানে উপযুক্ত প্রয়োগক্ষেত্র পাওয়া যাবে। উপরের অনুরূপ যুক্তি দিয়ে 
[তান সন্ন্যাসমার্গের সমালোচনা করেছেন। তাঁর মতে সন্ন্যাসের জন্য যে কৃচ্ছু- 
সাধন তা আত্মবণ্ণনার ধর্ম, কারণ তা মানুষের বাৃত্তগ্লকে কোনো কাজে 
লাগায় না। কৃচ্ছসাধনের যে আদৌ প্রয়োজন নেই, সে কথা তান বলেন না। 
শিক্ষার অঙ্গ হিসাবে তার প্রয়োজন আছে বৌক। তা মনকে আত্মসংযমে 
আঁধকার দেয়। কিন্তু তা গৌণ জানস, তাকে মুখ্য আদর্শে পাঁরণত করলেই 
ভুল করা হবে। কেবল, শৃদ্ক, নীরস কৃচ্ছসাধনে কোনো সার্থকতা নেই। তা 
আত্মবণ্ণনার ধর্ম। আমাদের চাই আত্মবণ্ণনা নয়, আত্মসংষম যাতে জীবনকে 
আমরা সার্থক ক'রে তুলতে পাঁর। 

তিনি তাই বলেছেন, 

“সৌন্দর্য ত চাই। আত্মহত্যা ত সাধনার বিষয় হতে পারে না, আত্মার 
'বিকাশই সাধনার লক্ষ্য। বস্তুত শক্ষাকালে ব্রক্ষচর্য পালন শুদ্কতার সাধনা 
শয়। ক্ষেত্রকে মরুভূমি কারবার জন্য চাষা খা'টয়া মরে না।......রসের জন্যই 
এই নীরসতা স্বীকার করিয়া লইতে হয়। 

মানুষের দুর্ভাগ্য এই যে উপলক্ষ্যের দ্বারা লক্ষ্য প্রায়ই চাপা পড়ে; যে গান 
শিখতে চায়, ওস্তাদ শিখিয়া বসে, ধন" হইতে চায় টাকা জমাইয়া কৃপাপান্র 
হইয়া উঠে, দেশের হিত চায়, কামাটিতে রেজলুশন পাশ করিয়াই নিজেকে 
কৃতার্থ মনে করে। 

তেমনি নিয়ম সংষমটাই চরম লক্ষ্যের সমস্ত জায়গা জুড়িয়া বাঁসয়া আছে, 
এ আমরা প্রায়ই দেখিতে পাই। িয়মটাকেই যাহারা লাভ মনে করে, যাহারা 
পুণ্য মনে করে তাহারা নিয়মের লোভে একেবারে লুক্ধ হইয়া ওঠে। নিয়ম- 
লোল-পতা ফড়ারপুর জায়গায় সপ্তম রিপু হইয়া দেখা দেয়।১ 

এই ভোগ ও ত্যাগের দ্বন্দ্বে উপাঁনষদ কোনো পক্ষের সমর্থন করে ি। 
উপাঁনষদ একট তৃতীয় পথ গ্রহণ করেছে, যা তাদের মধ্যে সামঞ্জস্য স্থাপন 
ক'রে যেন বিরোধের সমন্বয় স্থাপনের চেষ্টা করেছে। উপনিষদ বলে মানুষের 
জীবনে ত্যাগেরও প্রয়োজন আছে, ভোগেরও স্থান আছে, উভয়ের সামঞ্জসোর 
পথেই জনবন সার্থকতামশ্ডিত হয়। 


১১ রবীন্দ্র রচনাবলী, অষ্টম খণ্ড, সাহিত্য, প্‌ ৩৫৫ 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১২৭ 


ভূমিকে উর্বর করতে হলে প্রথমে প্রয়োজন সে ভূমিকে ভালভাবে কর্ষণ 
করা। সেই কর্ষণ হল জীবনের ত্যাগের দিক। কিন্তু কর্ষণ করে জাম ফেলে 
রাখলে ত এত শ্রম. এত কষ্ট স্বীকার সার্থক হয় না, তা বৃথায় যায়। তাতে 
বীজ বপন করতে হয়, শস্য উৎপাদন করতে হয়। তবে সেই কম্টস্বকার 
সার্থক হয়ে ওঠে। সেইরূপ জীবনে ত্যাগটাই সর্বস্ব নয়। ত্যাগের পরে যে 
পথে ভোগ জাবনকে সার্ঘকতামশ্ডিত করবে সে ভোগের প্রয়োজন আছে। 
বিষয়ের সম্পূর্ণ বিচ্ছেদ আমাদের আদর্শ হবে না। আমাদের আদর্শ হবে 
ইন্ট্রিয়গ্লিকে নিয়ন্রিত ক'রে নির্বাচিত বিষয়ের সাঁহত সংযুক্ত করা। 

আমরা বৃহদারণ্যক উপানষদে বার্ণত প্রজাপাতি ও তাঁর তিন শিষ্ের গল্পে 
এই সম্পর্কে ফিরে যেতে পাঁরি। মহাকাব শেক্সাঁপয়ার প্রস্তরখণ্ডের মধ্যে 
উপদেশবাণী খ:জে পেতেন। উপাঁনষদের খাঁষও প্রাকীতিক দৃশ্যের মধ্যে 
নীতিগর্ভ বাণী খুজে পেতেন। বর্ষার দিনে আকাশের বুকে যখন বিদ্যুৎ 
খেলা করে এবং গুর্‌ গুরু গর্জন শোনা বায়, তখন খাঁষ তার মধ্যে বাণ 
শোনেন। তিনি শোনেন “আকাশ বলছে, 'দ, দ. দ', অর্থাৎ আত্মদমন কর, দয়া 
কর, দান কর। অতএব আত্মদমন, দয়া এবং দান অভাস করা উচিত।”৯২ 
এখানে আত্মদমনের কথা বলা হয়েছে, কিন্তু সর্বস্ব ত্যাগের কথা বলা হয়নি। 

সমাবর্তনের দিনে গুরু শিষ্যকে যে ধরনের উপদেশ দিতেন তাব শ্রাট 
একটি উদাহরণ । আরও উদাহরণ পূর্বে দেওয়া হয়েছে। এই সম্পর্কে এই 
ধরনের আর একটি উপদেশের কাহিনী উল্লেখ করা যেতে পারে। তার বর্তমান 
প্রসঙ্গের সঙ্গে ঘানচ্ঠ যোগ আছে। শুধু তাই নয়, তা খুব তাৎপর্যপূর্ণ । 
তৈত্তিরীয় উপনিষদে এই কাহিনীটি পাই। সেখানে ব্রহ্ষচর্য আশ্রমের শেষে 
পিতৃগ্‌হে প্রত্যাবর্তনের ঠিক পূর্বে আচার্য অন্তেবাসীকে শেষ উপদেশ দিচ্ছেন । 
সেই সম্পর্কে আচার্য এই বলছেন, 

“সত্য কথা বলবে। ধর্ম আচরণ করবে । বেদ পাঠ হতে বিরত হবে না। 
আচার্কে প্রিয় উপহার দেবে। বংশের ধারাকে অব্যাহত রাখবে ।”৯ঃ 

এখানে বংশের ধারাকে অব্যাহত রাখার উপদেশটি খুব তাৎপর্যপূর্ণ । 
শিষ্য ব্রহ্মচর্যের পর আদর্শ সংসারীর্পে সংসারধর্ম পালন করবার উপযুক্ত 
হয়েছেন। তাই তাঁকে গুরু উপদেশ দিচ্ছেন গাহ্‌স্থ্য আশ্রমে প্রবেশ করতে। 


১২ তদেতদেবৈষা দৈবী বাগানুবদতি স্তনাযত্কু 
দর্দদ ইতি দাম্যত দত্ত দয়ধবামাত 
তদেত্তঃয়ং শিক্ষেদ, দমং, দানং দয়ামিতি ॥ বৃহদারণ্যক | ৫ ॥ ২ ॥৩ 
৯৩ সত্যং বদ ৷৷ ধর্মং চর || সাধ্যায়ান্‌ মা প্রমদ ॥ 
আচার্য্যায় প্রিয়ং ধনমাহত্য প্রজাতস্তৃং মা ব্যবচ্ছেৎসীঃ॥ তৌত্তরীয়॥ ১॥ ২ 


সুচীপত্রে যান 


১২৮ উপানষদের দর্শন 


পূর্বে কৃচ্ছঃসাধন ক'রে শিষ্য ভোগের জীবন যাপনের উপযুক্ত হয়েছেন। 
ভোগের জন্যই কৃচ্ছ্যসাধনের প্রয়োজন, যেমন শস্যের জন্য ভূমি কর্ষণের 
প্রয়োজন। জাবনে ত্যাগেরও স্থান আছে, ভোগেরও স্থান আছে। 

কঠ উপানষদে একাঁট বাণ পাই যা নোৌতক জীবনকে দুর্গম পথের সাহত 
তুলনা করেছে। পরুষার্থ লাভের পথ সহজ নয়, সুগম নয়। তাকে ক্ষনুরের 
ধারার ন্যায় শাঁণত বলে বর্ণনা করা হয়েছে। তাকে বলা হয়েছে 'দুগগ”, তাকে 
বলা হয়েছে 'দুরত্যয়' অর্থাৎ তা দুর্গম এবং তা সহজে আঁতব্রুম করা যায় 
না৷” তার কারণ, নীতির পথ বড় কঠিন। হীন্দ্িয়গুলিকে আয়ত্ত রেখে ঠিক 
পথে চালিত করতে হবে । এ ষেন অনেক অশ্বের সাহত সংযুক্ত একটি রথ, সেই 
অশ্বগাঁল বিপথগামী হতে উন্মুখ । তাদের প্রত্যেকীটকে সংযত রেখে গন্তব্য 
পথে চালিত করতে হবে। তাই আত্মদমন এবং আত্মসংযমের বিশেষ প্রয়োজন 
হয়ে পড়ে। নিরন্তর ইন্দ্রিয় নিরোধ অভ্যাস এখানে আদর্শ নয়। তা হলে পথ 
চলার সাহত ত উপমা ঠিক আসে না। 

সেই কারণেই বিষয়ভোগের প্রাতি বৈরাগ্যের অনুকূল মনোভাব উপানিষদে 
পাওয়া যায় না। উপাঁনষদের বচনে এমন একটি আনন্দের ভাব উচ্ছল হয়ে 
আছে যে তার সঙ্গে বৈরাগ্যের মৈত্রী সম্ভব হয় না। তৈত্তরীয় উপাঁনষদে বলা 
হয়েছে, 

“কেই বা প্রাণ ধারণ করতে চাইত, যাঁদ না আকাশ হতে আনন্দ ছাড়িয়ে 
পড়ত 2৯৫ 

উপানিষদের খাঁষ ক মায়া অঞ্জন চোখে মাখিয়ে জগতকে দেখোছলেন জান 
না, তবে তা যে আনন্দলোকের সংবাদ তাঁকে এনে দিয়েছিল, সে কথা ঠিক। 
তাই তাঁরা যেদিকে নয়ন মেলতেন সবই ভাল ঠেকত, সবই আনন্দ এবং হাঁসতে 
উদ্বেল হয়ে উঠত। তাই পৃথিবীর ধূলি তাঁদের কাছে মধুময় হয়ে উঠত, 
স্রোতাস্বনী হয়ে উঠত মধুমতী এবং বাতাস ছড়াত মধু । আকাশভরা সূর্য 
তারা আর পৃথিবঁভরা প্রাণ নিয়ে রূপ রঙ গন্ধ স্পর্শ শব্দের যে বিশ্ব আমাদের 
ইন্দ্রিয় নচয়ের কাছে উদ্তাঁসত হয়ে ওঠে তাকে তাই তাঁরা আনন্দরূপ এবং 
অমৃত বলে অভিবাদন জানাতেন। এই দৃম্টিভঙ্গীর সঙ্গে বৈরাগ্য সাধনার 
কোনো সংযোগ থাকতে পারে না। 

ইন্দ্রিয়সুখকে সেই কারণে, উপানিষদের খাঁষ পাঁরহার করেন নি। যে পরম 
শাক্ত মানুষকে বিশ্বের রঙ্গমণ্ে স্থাপন করেছেন, 1তাঁন মানুষকে সুখবোধ 
'দিয়েছেন। উপনিষদ তাই স্বীকার করেন যে মানুষ কামনাবহশন হয়ে কাজ 


১৪ ক্ষুরস্য ধারা নাশতা দুরত্যয়া 
দুগ্গ পথস্তং কবয়ো বদান্ত॥ কঠ ১॥ ৩॥ ১৪ 


১৫ কো হ্যোবান্যাং কঃ প্রাণ্যাৎ ॥ 
যদেব আকাশ আনন্দো ন স্যাৎ॥ তোত্তরীয় ॥ ২॥ ৮ 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১২৯ 


করে না, মানুষ সুখের আশায় কাজ করে। ছান্দোগ্য উপাঁনষদে তাই বলা 
হয়েছে, 
“মানুষ যে কোনো বিশেষ কাজ করে, সুখ পায় বলে তা করে। সুখ না 
পেয়ে সে কাজ করত না। সুখ পায় বলেই কাজ করে ।”৯ 

সৃখবোধও খারাপ জিনিস নয়, কাজ করাও খারাপ জিনিস নয়। কারও 
অকল্যাণ সাধন করলেই তা খারাপ হয়। সেই কারণে, অকল্যাণকে পাঁরহার 
করবার জন্য হীন্দ্রিয় নিয়ন্ণের প্রয়োজন আছে, ইীন্দ্িয় নিরোধের কোনো প্রশ্নই 
ওঠে না। সেই পথেই পুরবষার্থ লাভ সম্ভব। 

এ কথা ঠিক, যে সুখবোধের আকাঙ্ক্ষা মানুষের মৌলিক বৃত্ত এবং তাকে 
অস্বীকার করবার কোনো প্রয়োজন নেই। তা বলে উপাঁনষদ 'কন্তু এ কথা 
বলে না যে বিভিন্ন সখবোধের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের কোনো 
গুণগত বিভেদ নেই। উপাঁনিষদের মতে বিভিন্ন বিষয় ভোগে বিভিন্ন প্রকার 
সুখ হয়। সুখের গুণের ভাত্ততে 'বাভল্নতা আছে। বৈষয়িক সুখভোগ 
হতে মানাঁসক সুখভোগ উৎকৃষ্ট {জানস ৷ এই কারণে দেখা যায় যে উপাঁনষদের 
বচনে মানাঁসক সুখভোগের প্রাতি খানিকটা পক্ষপাত দৃম্টিগোচর হয়। সেট 
উপানষদের কয়েকাঁট গল্পের মধ্যে সুন্দরভাবে বার্ণত হয়েছে। 

এই প্রসঙ্গে আমরা আর একবার কঠ উপানিষদের নাঁচকেতার গল্পের উল্লেখ 
করতে পাঁরি। যমের কাছে যখন তিনি জানতে চাইলেন মৃত্যুর পর মানুষের 
{ক হয় তখন যম এ প্রশ্নের উত্তর দিতে সম্মত হলেন না। তাঁকে নিরস্ত' 
করবার জন্য তান নানা প্রলোভন দেখালেন। তিনি বললেন, 

“পৃথিবীতে যে সব সুখ পাওয়া যায় না তাই একে একে প্রার্থনা কর। 
রথ ও অশ্বসহ এই নারীদের তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। এদের মত নারী 
মর্তলোকে পাওয়া যায় না। এদের হাতে তুমি পরিচর্যা লাভ কর। মরণের 
বিষয় আমাকে প্রশ্ন কোরো না ।”৯৭ 

নচিকেতাকে 'কন্তু এই বিষয় সন্তোগের লোভ জ্ঞানের তৃষ্ণা হতে নিব্ত্ত 
করতে পারল না। তিনি সেই প্রস্তাবের যে উত্তর দিয়ৌোছলেন তা সারা বিশ্বের 
প্রণিধানের যোগ্য। তিনি বলোছিলেন, 

“জীবন দশর্থ হলেও তা অল্পই বটে। অশ্ব, নৃত্য, গাঁত, সব আপনারই 
থাক। বিস্তের দ্বারা ত মানুষকে তৃপ্তি দেওয়া যায় না।”১* 

সুতরাং তাঁর মতে বিষয়ভোগ মানুষকে তৃপ্তি দিতে পারে না। মানুষের 
তৃপ্তি বিষয়ভোগে নয়; মানুষের তৃপ্তি জ্ঞানীপপাসা নিবারণে। 

১৬যদা বৈ সুখং লভতে অথ কবোতি নাসুখং 

লব্বা করোতি সুখমেব লব্ধা কবোতি॥ ছান্দোগ্য ॥ ৭॥ ২২॥ ১ 


১৭কঠ॥১ 7১ ॥॥ ১৫ 
১৯ন হি বিভ্তেন তর্পণীয়ো মনৃষ্যঃ॥ কঠ॥ ১॥১॥ ২৭ 


সূচীপত্রে যান 


১৩০ উপানিষদের দর্শন 


বৃহদারণ্যক উপাঁনষদে বার্ণত মৈন্েয়ী ও যাজ্ঞবল্ক্যের গল্প হতে আমরা 
এই উপলান্ধরই ভিন্নভাবে সমর্থন পাই। এই গল্পের সঙ্গেও আমাদের 
পূর্বের এক অধ্যায়ে পরিচয় হয়েছে। আমরা তাই বিষয়টির সংক্ষেপ 
পুনরূল্লেখ করব। যাজ্ঞবলেক্যর দুই স্ত্রী, মৈত্রেয়ী ও কাত্যায়নী। তান 
প্রৱাজত হবেন সংকল্প করলেন। সেই কারণে তান মৈন্রেয়ীকে বললেন, 
আমি প্রৱাজত হব, এস কাত্যায়নী এবং তোমার মধ্যে আমার সম্পত্তি ভাগ 
ক'রে দিই। 

মৈঘেয়ী তখন উত্তরে বললেন, যাঁদ এই সমগ্র পৃথিবী বিত্তের দ্বারা পূর্ণ 
হত আর আম তা পেতাম, তা হলে কি আম অমৃত হতে পারতাম? 

যাজ্ঞবন্ক্য উত্তরে বললেন, তা হয় না, 'বিত্তের দ্বারা অমৃতত্বের আশা করা 
যায় না। 

তখন মৈল্রেয়ী যা উত্তর দিলেন তাও বিশেষ প্রাণধানের যোগ্য। তান 
বললেন, 

“যা দিয়ে আমি অমৃতা হব না, তা নিয়ে আমি কি করব? যা আপাঁন 
জানেন তাই আমাকে বলুন ।”১৯ 

সুতরাং এখানেও আমরা পাই, বাস্তব সুখ সন্তোগের উপায়কে প্রত্যাখ্যান 
ক'রে এক সাধারণ গৃহস্থ নারী দার্শীনক জ্ঞানকেই পক্ষপাত দেখালেন। বাস্তব 
সুখ হতে মানসক সখের প্রাত তাঁরও আকর্ষণ বেশী । 

এই সম্পর্কে আর একটি গল্প আমাদের বক্তব্যকে ফুটিয়ে তোলবার 
অনেকখানি সাহায্য করবে। আমরা জানি বিদেহরাজ জনকের জ্ঞানাঁপপাসা 
ছিল অত্যন্ত বেশী । তাই তিনি অনূক্ষণ দার্শানক প্রবর যাজ্ঞবল্ক্যের কাছে 
কাছে ফিরতেন। একবার তাঁকে সন্তুষ্ট ক'রে জনক ইচ্ছা-প্রশ্নের বর 
পেয়েছিলেন, অর্থাৎ তিনি যখন খুসী যা প্রশ্ন করবেন যাজ্ঞবল্ক্য তার 
উত্তর দিতে বাধ্য থাকবেন। এইভাবে একবার উভয়ের মধ্যে ব্রন্মের সম্পর্কে 
বিস্তারিত আলোচনা হয়। সেই সম্পর্কে যাজ্ঞবল্ক্য মন্তব্য করেছিলেন যে 
ব্রহ্ম সম্বন্ধে আলোচনা এমন আনন্দের বস্তু যে তার তুলনায় পার্থব ভোগ্য 
পেয়েছেন, তান আর বৈষাঁয়ক ভোগ সখের প্রাতি আকৃষ্ট হন না। "তান 
তাই বলেছেন, 

'্রহ্ম সম্বন্ধে যাঁরা জ্ঞানলাভ করেছেন তাঁরা সন্তান কামনা করেন না। তাঁরা 
বলেন সন্তান নিয়ে ক করব তারা ত এই আত্মা এই 'বশ্ব হতে পৃথক। তাঁরা 
পুত্র কামনা ত্যাগ ক'রে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন এই ভেবে যে পুত্রের জন্য 


১৯ যেনাহং নামৃতা স্যাং িমহং তেন ধা 
যদেব ভগবান্‌ বেদ তদেব মে ব্রু ॥ বৃহদারণ্যক ২180৩ 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১৩১ 


যে বাসনা তা বত্তের জন্য বাসনারই সামিল, যা বিত্তের জন্য বাসনা তা পার্থব 
সুখের বাসনারই সামিল, এরা সবই ত বাসনা ৷” 

এখানেও আমরা দার্শানক জ্ঞানের প্রতি সুগভীর আকর্ষণ লক্ষ্য করতে 
পাঁর। এ আকর্ষণ এত তাঁর যে এর কাছে অন্য সকল আকর্ষণই পরাজয় 
স্বীকার করে। মানাঁসক সুখ বৈষায়ক সুখ হতে এত বেশ! মর্যাদা পেয়োছল 
যে তার জন্য মানুষ সকল সম্পদ, সকল বাসনা ত্যাগ করতে প্রস্তুত ছিল। 

স্বার্থ ও পরার্থের দ্বন্দ্ব নিয়ে দ্বিতীয় মূল নৈতিক সমস্যার উত্তব। মানুষ 
নিজের মত কাউকে ভালবাসে না। কাজেই নিজের সুখ, নিজের সুবিধা, 
নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে সে এমন বাস্ত যে অন্যের সুখ, অন্যের স্বাবধার কথা 
ভাববার সুযোগই হয় না। যেখানে নিজের স্বার্থের সঙ্গে অপরের স্বার্থের 
সংঘর্ষ হয়, সেখানে সাধারণত মানুষ নিজের দ্বার্থই রক্ষা করে। 

এর একটি সমাধান হতে পারে সম্পূর্ণ আত্মত্যাগ ক'রে। এমন মানুষও 
দেখা যায় যান সংসারের প্রতি সম্পূর্ণ উদাসীন। তান স্বার্থ সংরক্ষণের 
কোনো প্রয়োজন বোধ করেন না। এ ক্ষেত্রে স্বার্থের সংঘর্ষের কোনো প্রশ্নই 
ওঠে না। 

এই স্বার্থ ও পরার্থের সংঘর্ষের মীমাংসা উপনিষদে করা হয়েছে এক 
আঁভনব উপায়ে। মানুষ যে সব সময়েই স্বার্থপর হয় তা নয়। এমন কি 
সাধারণ মানুষও ক্ষেত্রবিশেষে স্বার্থত্যাগ করতে পারে। বন্ধু বন্ধুর জন্য 
স্বার্থত্যাগ করতে উন্মুখ হয়, প্রেমিক প্রেমাস্পদের জন্য অনেক কষ্ট সহ্য করতে 
পারেন, সন্তানের জন্য এমন কাজ নেই যা মা করতে 'দ্বধাগ্রস্ত হবেন। এমন হয় 
কেন? তার উত্তর হল এখানে উভয়ের স্বার্থ একীভূত হয়ে গেছে। মা 
সন্তানের জন্য সম্পূর্ণ আত্মত্যাগ করতে প্রস্তুত, কারণ সন্তানের স্বার্থকে তান 
নিজের স্বার্থের অধিক সম্মান দেন। স্বার্থ একীভূত হয় কি ক'রে? সেটা 
সম্ভব হয় হৃদয়বৃত্তির যা শ্রেষ্ঠ বিকাশ সেই প্রণীত বা ভালবাসার বিস্তারে। মা 
সন্তানকে প্রাণের অধিক ভালবাসেন বলেই সন্তানের স্বার্থ তাঁর নিকট নিজের 
স্বার্থের অধিক হয়ে গেছে। পত্রী পাঁতির জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত হন, 
কারণ তাঁকে তিনি ভালবাসেন এবং সেই কারণেই উভয়ের স্বার্থ এক হয়ে 
গেছে। ঠিক একই কারণে বন্ধ; বন্ধুর কল্যাণ সাধন করতে উল্মুখ হয়। 

সুতরাং স্বার্থ ও পরার্থের দ্বন্দ্ব এই পথে মীমাংসা সম্ভব। উপনিষদ এই 
পথেই তার সমাধান খঃজেছে। প্রীতির বিস্তার ক'রে স্বার্থের বিস্তার সম্ভব। 


২০ এতদ্ধস্ম বৈ তৎ পূৰ্বে বিহাংসঃ প্রজাং 
ন কাময়স্তে কিং প্রজয়া কবিষ্যামো যেষাং 
নোহয়মাত্মা হয়ং লোক হীতি তে হ স্ম পূত্রেষণায়াশ্চ 
ব্যথায় ভিক্ষাচর্যযং চরাম্ত যা হ্যেব পুপ্রেষণা সা 
বত্তৈষণা উভে হ্যেতে এষণে এব ভবতঃ॥ 
বৃহদারণ্যক ॥ ৪1 ৪॥ ২১ 


সূচীপত্রে যান 


১৩২ উপানষদের দর্শন 


আবার প্রশীতির বিস্তার সম্ভব ঘনিষ্ঠতাবোধ উৎপাদন ক'রে। এইভাবে নীতির 
সঙ্গে জ্ঞানের একটা ঘনিষ্ঠ সংযোগ এসে পড়ে । সে সম্বন্ধে এই প্রসঙ্গে কিছ 
প্রাথামক কথার প্রয়োজন হয়ে পড়ে। 

জ্ঞানের সঙ্গে নাতির যে একটি ঘনিষ্ঠ সংযোগ আছে তা একটি সাধারণ 
উদাহরণ দিলেই বেশ বোঝা যায়। নীতি না হলে জ্ঞানের সদ্ব্যবহার হয় না, 
আবার নীতিকে পাঁরচালিত করতে হলে জ্ঞানের একান্ত আবশ্যকতা আছে। 
মায়ের সন্তানের প্রাতি ভালবাসা স্বতঃই প্রবাহিত হয় এবং সেই কারণে সন্তানের 
মঙ্গল সাধনের জন্য এমন কোনো কাজ নেই যা করতে তিনি প্রস্তুত নন। 'ঁকস্তু 
তাঁর সন্তানের প্রাত এই কল্যাণপরায়ণতা সার্থক হয় না যাঁদ না তান জ্ঞানের 
দ্বারা নিয়ান্রত হন। অজ্ঞ মা অনেক সময় অন্ধ ভালবাসার বশে সন্তানের 
বাস্তাবক যা মঙ্গলসাধন করতে পারে তা ঘটতে 1দতে পারেন না, বরং তার বাধা- 
স্বরূপ হন। এর উদাহরণ খংজলে প্রচুর মলবে। 

অপর পক্ষে নীতিবিহঈন জ্ঞান মানুষের কল্যাণ সাধন করতে সমর্থ হয় না। 
জ্ঞান কেবল মাত্র মানুষকে শাক্তর অধিকারী করে: কিন্তু সে শীক্তর সার্থকতা 
নির্ভর করে তা নীতির দ্বারা পারচাঁলত হওয়ার ওপর। অন্ধভাবে নীতি- 
জ্ঞানের সাহত সম্বন্ধাবহীন আকারে যে শক্তি চালত হয়, তা মানুষের মঙ্গল 
হতে অমঙ্গল সাধনই করে বেশী । এই শীক্ত যাঁদ আবার নীতিজ্ঞানহীন 
মানুষের হাতে আসে, তাহলে অবস্থা হয় আরও শোচনীয়। তা মানুষের ভাগ্যে 
আনে দুঃখ, অত্যাচার ও উৎপণড়ন। 

ভগবান বুদ্ধ জন্মোছলেন সেই আড়াই হাজার বছর পূর্বে। তখনকার 
দিনের মানুষের যে নৈতিক উন্নাতি হয়েছিল তাকে এখনও আমরা ডিঙিয়ে 
যেতে পারনি, বরং আমাদের নৌতিক মানের অবনতি ঘটেছে বললে কেউ তার 
প্রতিবাদ করবেন না। অপর পক্ষে, এই আড়াই হাজার বছরে মানুষের জ্ঞানের 
প্রসার হয়েছে অপাঁরাঁমত। সেই জ্ঞানের ভিত্তিতে যে নৃতন প্রযুক্তি বিদ্যা 
গড়ে উঠেছে, তাতে মানুষের হাতে শাক্ত এসেছে অভাবনীয় ভাবে বেশী। 
কিন্তু সেই আতীরক্ত নূতন শাক্ত মানবসমাজে সুখ বা শান্তি আনতে সমর্থ 
হয়নি। বরং জাতিতে জাতিতে বিদ্বেষের বিষ এমন মনোভাব সৃষ্টি করেছে 
যা এই আসুক শীক্তকে ধংস কার্যে নিয়োগ করতে কুণ্ঠাবোধ করবে না। 
ফলে বিশ্বের মানুষ আজ সর্বধৰংসী প্রলয়ের আতঙ্কে জজারত। অদূর 
ভবিষ্যতে তার নিবৃত্তির কোনো আশাও দেখা যায় না। তার কারণ আর কিছুই 
নয়, মানুষের যে পাঁরমাণে জ্ঞান সয় হয়ে শাক্ত পাঁরবর্ধিত হয়েছে, সেই 
পরিমাণে তার ননীতিজ্ঞান পারবার্ধত হয়ান। 

ঠিক সেই কারণেই নাতর সঙ্গে জ্ঞানের সম্বন্ধ স্থাপনের প্রয়োজন। 
যেখানে নীতি ও জ্ঞান পরস্পরের ওপর নিভরশীল, সেখানে শাক্ত ও শুভেচ্ছা 
একন্িত হয় এবং ফলে শাক্ত কল্যাণমুখীঁ হয়। চাই শাক্ত আর তার 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্লেয় ১৩৩ 


সদ্ব্যবহার! জ্ঞান দেবে শক্তি এবং নীতি দেবে তাকে ঠিক পথে পাঁরচালিত 
করবার ক্ষমতা । 

এই জ্ঞান ও নীতিতে মিন্রতা স্থাপন সম্ভব-হয় হৃদয়বাত্তর প্রসারের সাহায্যে 
ভালবাসার বিস্তারের ওপর । এই প্রেম বা ভালবাসাই হল তাদের সখ্য স্থাপনের 
রাখি। মানুষ যঁদ অন্য মানুষকে আপনার জ্ঞানে ভালবাসতে শেখে, তাহলে 
সে যেমন নিজের কাছে প্রিয়, তেমাঁন তার কাছে 'প্রয় হয়ে দাঁড়াবে। সে যাঁদ 
তার কাছে 'প্রয় হয়ে দাঁড়ায়, তা হলে নিজের স্বার্থ এবং তার স্বার্থ একীভূত 
হয়ে যাবে। তা হলে আর তাদের স্বার্থের মধ্যে দ্বন্দ রইল কোথায়? মাষে 
সন্তানের মঙ্গল সাধন করেন, তার কারণ তান সন্তানকে ভালবাসেন। যেখানে 
স্বামী স্ত্রীর জন্য সর্বস্ব ত্যাগ করতে উন্মুখ হন সেখানেও তার কারণ হল 
তান স্বর্কে অত্যধিক ভালবাসেন। আমাদের তা হলে চাই ভালবাসার বিস্তার। 
প্রীতির ক্ষেত্র যত পরিবার্ধতি হবে স্বার্থ তত পাঁরশোধত হবে। আমরা যদ 
বিশ্বের সকলকে ভালবাসতে পার আমরা বিশ্বের সকলের মঙ্গল কামনা করব। 
স্বার্থের সঙ্গে পরার্থের দ্বন্দের লোপ হবে। সুতরাং চাই ভালবাসার বিস্তার, 
প্রতির বিস্তার । 

উপাঁনষদে বলে এই প্রীতির বিস্তার সম্ভব হয় দার্শানক জ্ঞানের বিস্তারে । 
এই কথাটির যথার্থতা হৃদয়ঙ্গম করতে হলে উপাঁনষদের সবেশ্বরবাদে ফিরে 
যেতে হয়। উপনিষদে বলে জগতে যা কিছ আছে সমস্তই বক্ষ । বর্গ সমস্ত 
জগৎকে ব্যাপ্ত ক'রে অদশ্য বিরাজমান। দৃশামান জগতে যা কিছু পাই সবই 
ত ৱনহ্ম। তা যাঁদ হয়, আমাদের সকলকে জাঁড়য়ে যাঁদ ব্রহ্ম বর্তমান থাকেন, 
তাহলে আমরা সকলেই এক মহান বিরাট সত্তার অংশ। একই পরিবারে 
বিভিন্ন মানুষ থাকে। তাদের মধ্যে পরস্পরের প্রীতির সম্বন্ধ বর্তমান, কারণ 
তারা নিজেদের একই পাঁরবারের অঙ্গ বলে মনে করে। সেই কারণে তাদের 
কেউ নিজের পাঁরবারের স্বার্থের হানি করবে না, পরিবারের প্রাত তার প্রীতি 
তাকে নিরস্ত করবে। সাধারণভাবে সমাজ জীবনেও একথা খাটবে। আমাদের 
যদ প্রতীত হয় যে বিশ্বের সকল মানুষ আমাদের আপনার জন, কারণ 
সকলেই ত একই সর্বব্যাপণ ব্রহ্মের অংশ, তা হলে সকল মানুষের প্রতিই 
আমাদের প্রণীত ও ভালবাসা বিস্তারলাভ করবে। এইভাবে সকলকে প্রীতির 
চোখে দেখলে সকলের স্বার্থকেই আমরা সম্মান করব এবং যে কাজ অন্যের 
স্বার্থ হানি করে সে কাজ হতে বিরত হুব। এখানে রন্ষের সর্বব্যাপিত্ব জ্ঞান 
মানুষে মানুষে একটি যোগসূত্র আঁব্্কার করে। ফলে হৃদয়বৃত্তির বিস্তারের 
পথ সহজ হয়। এইভাবেই পরাবদ্যার সাহায্যে স্বার্থ বোধের শোধন সম্ভব। 

এই সম্পর্কে আমাদের আর একবার যাজ্ঞবলক্য ও মৈল্রেয়ীর গল্পে ফিরে 
যেতে হবে। আমরা জানি, এই জ্ঞানপিপাসু মহলা স্বামীর সম্পত্তির অংশ 
না নিয়ে তাঁর দার্শানক জ্ঞানের আধকারিণণ হতে চেয়োছলেন। তখন যাজ্ঞব্ক্য 


সূচীপত্রে যান 


১৩৪ উপানষদের দর্শন 


খসী হয়ে তাঁকে কিছু তত্বকথা শুনিয়েছিলেন। এই প্রসঙ্গে তান একটি 
উক্ত করেছেন যার সঙ্গে বর্তমান আলোচনার ঘনিষ্ঠ সংযোগ আছে। তানি 
সচরাচর দৃষ্ট সেই উদাহরণগুলির উল্লেখ করেছিলেন যেখানে সাধারণ মানুষও 
পরার্থকে স্বার্থ হতে মূল্য দেয় বেশী । মা সন্তানের স্বার্থ দেখেন, স্ত্রী স্বামীর 
স্বার্থ দেখেন, বন্ধু বন্ধুর স্বার্থ দেখেন। এমন কেন হয়? 

এই প্রশ্নেই সেখানে তান উত্তর 'দয়েছেন। তান সেখানে বোঝাতে 
চেয়েছেন যে এখানে ঠিক স্বার্থ ত্যাগের প্রশ্ন ওঠে না। এখানে যা ঘটে তা হল 
একাত্মবোধ হেতু স্বার্থ বিস্তার লাভ ক'রে উভয়ের স্বার্থ একটভূত করে। স্ত্রী 
যে স্বামীর জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হন, তা স্বামীর কারণে নয়, প্রীতির 
বিস্তার হেতু উভয়ের একত্ববোধ হয় বলে। এই প্রীতির বন্ধন হয় কেন? তাঁর 
উত্তরও তান 'দিয়েছেন। তান বলেছেন উভয়েই ত একই বিরাট সত্তার অঙ্গ। 
সেই কারণেই এই একত্ববোধ এবং সেই কারণেই এই প্রীতির সণ্টার। এখন তাঁর 
নিজের কথা উদ্ধত করা যেতে পারে। 

তান বলেছেন, “পাঁতির কারণেই যে পাতি 'প্রয় হয় তা নয়, ব্রন্মের কারণেই 
পতি প্রিয় হয়, জায়ার কারণেই যে জায়া প্রিয় হয় তা নয়, ব্রহ্মের কারণেই জায়া 
প্রিয় হয়, পুভ্রদের কারণে যে পভ্রেরা প্রিয় হয় তা নয়, ব্রন্মের কারণেই পত্রের 
প্রিয় হয় .....বাভন্ন জীবেদের কারণেই যে জীবেরা প্রিয় হয় তা নয়, ব্রহ্মের 
কারণেই 'বাভন্ন জীব প্রিয় হয়, সকলের কারণেই যে সকলে প্রিয় হয়, তা নয়, 
ব্রহ্দের কারণেই সকলে প্রিয় হয়।”২৯ 

মোট কথা যাজ্ঞবল্ক্য বলেন সমগ্র সৃন্টি একই বিরাট সত্তার প্রকাশ। 
কাজেই সকল জীবই মূলত এক এবং পরস্পরের সাঁহত ঘনিষ্ঠভাবে সংযুক্ত। 
সেই কারণেই মানুষের প্রতি মানুষের প্রীতি প্রবাহত হয়। একত্ববোধ এই- 
ভাবে প্রীতির বিস্তার ঘটায়। সুতরাং জ্ঞান এইভাবে হৃদয় বৃত্তিকে পাঁরবাধত 
ক'রে সকল বিশ্ববাসীকে ভালবাসার পথ উন্মুক্ত ক'রে দেয়, ফলে স্বার্থবোধ 
সম্মাঁজতি হয়ে স্বার্থ ও পরার্থের দ্বন্বকে লোপ ক'রে দেয়। 

আত্মীয়তা বোধের ভিত্তিতে প্রীতির বিকাশ যে সম্ভব হয় তা দু-এক 
উদাহরণ নলে সহজেই হৃদয়ঙ্গম হবে। অপাঁরাঁচতের সঙ্গে আমাদের বিদ্বেষের 
সম্বন্ধ না থাকুক, সৌহার্দের ভাব আপনা হতে হয় না। অপাঁরচিতের মাঝখানে 


২১ন বা অরে পত্যুঃ কামায় পাঁতিঃ প্রিয়ো ভবাঁতি 
আত্মনস্তু কামায় পাঁতঃ প্রিয়ো ভবাতি। 

ন বা অরে জায়ায়ৈ কামায় জায়া প্রিয়া ভবাঁত 
কামায় জায়া প্রিয়া ভবাত। 


আত্মনস্তু কামায়' সর্বং প্রিয়ং ভবাতি॥ বৃহদারণ্যক ॥ ২ ॥ ৪18 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১৩৫ 


যাঁদ কেউ স্থাপিত হয় তার হৃদয়বাত্ত যেন নিজেকে গুটিয়ে ফেলে । ধরা যাক 
রেলগাড়ীতে আম ভ্রমণ করছি। যে কামরায় উঠলাম তাতে যারা আছে তাদের 
সকলেরই মুখ অপারাঁচত। আমি তখন একটা বসবার জায়গা জুটিয়ে নিয়ে 
চুপ করে বসে থাকলাম। পাশে যান বসেছেন তাঁর সঙ্গে আলাপ সুরু হলে, 
আমরা খুজি পরস্পরের সঙ্গে কোনো যোগস[ন্রের আঁবচ্কার করা যায় কিনা। 
দুজনেরই পাঁরাচত কোনো আত্মীয় বা বন্ধু যাঁদ আঁবচ্কৃত হয়ে পড়েন, তখন 
সেই সদা আবিজ্কৃত যোগসত্রের ভিত্তিতে আমাদেব আলাপ আলোচনা 
সোৌহার্দে পরিণত হয়ে পড়ে। এমনটি প্রায়ই ঘটে থাকে। 

আর একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক কোনো পত্র তার মায়ের কাছ 
হতে ঘটনাচক্রে অল্প বয়সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । ধরা যাক সে যেন হাঁরয়ে 
গেছে। তারপর দীর্ঘ সময় কেটে গেছে, মায়ের সন্তান হারানর দুঃখ কালক্রমে 
স্তিমত হয়ে এসেছে। পূত্রও নূতন পরিবেশে বড় হয়ে উঠেছে। এখন 
উভয়ের দৌহক পরিবর্তন এমন ঘটেছে যে চোখে দেখে এক অপরকে চিনতে 
পারার ক্ষমতা রাখে না। এখন এমনও হতে পারে যে অনুকূল ঘটনার 
সমাবেশে উভয়েই একই স্থানে এসেছে। ধরা যাক কোনো তাঁ্থক্ষেত্রে তাবা 
পরস্পরের সন্নিধানে এসেছে, কিন্তু পরস্পরকে চিনতে পারছে না। এ অবস্থায় 
উভয়ের মধ্যে ঘাঁনভ্ঠতম প্রশীতির সম্বন্ধ বর্তমান থাকা সত্তেও পরস্পর 
অপরিচিতের মত ব্যবহার করবে কিন্তু হঠাৎ যাঁদ কোনো সূত্রে উভয়ের মধ্যে 
নিবিড় সম্পর্কাট তাদের কাছে প্রকাশ হয়ে পড়ে, তা হলে সঙ্গে সঙ্গেই নাটকায় 
পারবর্তন ঘটবে । হারান সন্তানকে ফিরে পেয়ে মা যেমন আনন্দে উদ্বেল হয়ে 
উঠবে সন্তানেরও হৃদয়াবেগের সীমা থাকবে না। সুতরাং আত্মণয় জ্ঞানের 
ভিত্তিতে প্রীতির সম্বন্ধ বিকাশলাভ করে বৈ কি। 

এইভাবেই উপনিষদের সবেশ্বরবাদ স্বার্থ ও পরার্থেব ছন্দে মীমাংসা 
এনে দেয়। ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান অর্জিত হলে এই বোধ জাগে যে এক সর্বব্যাপশ 
সত্তা আমাদের সকলকে ব্যাপ্ত করে আছেন। আকাশ, বাতাস, মানুষ, জীব, 
জন্তু সকলকে জাঁড়য়ে নিয়ে তাঁর প্রকাশ। এই উপলান্ধ হলে সত্যই মনে হবে 
কেউ ত পর নয়, সকলেই আপন জন। দূরের মানুষ তখন হবে নিকটের বন্ধু, 
যিনি ছিলেন অনাত্মীয় তান হবেন ভায়ের মত। 

এই ভাবেই উপাঁনষদে স্বার্থ ও পরার্থের দ্বন্দ্ব তথা ত্যাগ ও ভোগের 
দ্বন্দ্বের মীমাংসা হয়েছে। ভোগে বাধা নেই, কিন্তু এমনভাবে ভোগ করতে হবে 
যাতে অন্যের স্বার্থহান না হয়। অন্যের স্বার্থহানি করব না কেন? তার 
কারণ অন্য ত আর সত্যই আমা হতে পর নয়, সেও আপন জন, সেও ত আমারই 
মত এক ব্যাপক সত্তার অঙ্গ । কাজেই ঘরের মানুষের সঙ্গে ত পরের মত আচরণ 
করা যায় না। এই হল উপনিষদের নীতির মর্মবাণী। এই মর্মবাণী আত 
সংক্ষেপে ঈশ উপনিষদের একেবারে প্রথম অংশে বর্ণিত হয়েছে এইভাবে : 


সুচীপত্রে যান 


১৩৬ উপনিষদের দর্শন 


“বশ্বে যা কিছু পাঁরবর্তনশশল সবই ঈশ্বরদ্বারা আচ্ছাঁদত। সেই কারণে, 
ত্যাগের সাহত ভোগ করা কর্তব্য। কারও সম্পদ অপহরণ করা উচিত 
নয়” 

উপদেশ হল পরের ধন গ্রহণ কোরো না। কারণ, তা হলে অপরের স্বার্থ 
হান হবে। অপরের স্বার্থ হানি যাতে না ঘটে সেই জন্য সংযমের সাঁহত 
ভোগ করতে হবে। অপরের স্বার্থর প্রতি এতখানি সম্মান দেখান কেন 
প্রয়োজন? তার কারণ, কেউ ত পর নয়, সকলেই আপন জন, সকলেই এক 
ব্যাপক সত্তার অঙ্গ। সকলের সঙ্গে ভাগ ক'রে ভোগ কর এই হল সংক্ষেপে 
উপানিষদের নৌতিক আদর্শ । 

কিন্তু এই পথাঁট খুব সহজ নয়। সংযমের সাঁহত ভোগ করতে হলে 
নিজের দেহ ও মনের ওপর সম্পূর্ণ আঁধকার থাকা প্রয়োজন। সেই জন্যই 
নীতির পথকে দুর্গম পথ বলা হয়েছে। মনের মধ্যে সব সময় একটা দোটানার 
সংঘর্ষ থাকে । যা আপাতদৃষ্টিতে চিত্তাকর্ষক তার প্রাতি স্বভাবতঃই মন ছোটে। 
তাকে সংহত ক'রে সেই পথে চালিত করতে হবে যাতে অপরের স্বার্থহাঁন না 
হয় এবং নিজের স্বার্থ সংরক্ষিত হয়। এই মানাঁসক দ্বন্বকে উপানিষদে শ্রেয় ও 
প্রেয়ের দ্বন্দ বলে আভাহত করা হয়েছে । যা শ্রেয় তা হল কল্যাণের পথ, যা 
প্রেয় তা হল অকল্যাণের পথ । যা বর্তমানেই সুখকর, যা আপাতদৃষ্টিতে মধুর, 
যা ইন্ড্রিয়কে বিশেষভাবে আকর্ষণ করে তাই হল প্রেয়। তা চিত্তাকর্ষক এবং 
মনকে সহজেই ভোলায়, তাই তাকে প্রেয় বলে। তা আমাদের 'সাদ্ধর পথ হতে 
ভ্রন্ট করে। আর যা আপাতদৃন্টতে কঠোর, যা বর্তমানে সুখকর নয়, কিন্তু 
ভবিষ্যতে সর্বাঙ্গীণ কল্যাণ আনে, তাই হল শ্রেয়। তা কল্যাণকর বলেই তাকে 
শ্রেয় বলা হয়েছে। 

উদ্দেশ্য সাধনে ব্রতী হয়ে কোনো কাজ করতে গেলেই ওপরের কথাগুলো 
খাটে। তখন মনুষের মন শ্রেয় ও প্রেয়ের দোটানার মধ্যে পড়ে যায়। এমনাক 
ব্যাক্তিবিশেষের ছোটখাট আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলেও এই শ্রেয় ও 
প্রেয়ের দ্বন্দ এসে পড়ে। বাদ্ধশাক্তর সাহায্যে উদ্দেশ্য সাদ্ধর উপযুক্ত পথ্থাট 
নির্ধারণ ক'রে ইচ্ছাশাক্তর সাহায্যে ইন্দ্রিয়গ্ীলকে সেই না্্ট পথে পাঁর- 
চালনা করলে তবেই 'সাদ্ধলাভ হয়। তাই হল শ্রেয়ের পথ। 

এই সম্পর্কে একটি উদাহরণ নেওয়া যাক। কোনো মানুষের ইচ্ছা হল 
সে ভাল টোনস খেলোয়াড় হবে। এই ইচ্ছাকে চাঁরতার্থ করাই তার উদ্দেশ্য, 
তাই হল তার এক্ষেত্রে বিশেষ গন্তব্য পথ । তার জন্য তার প্রয়োজন নিয়ত তার 
ইচ্ছাধীন কর্মগুলিকে সংযত করা এবং এরৃপভাবে পাঁরচাঁলত করা যাতে তার 


২২ ঈশাবাস্যমমিদং সব্র্বং যৎ কিং চ জগত্যাং জগৎ। 
তেন ত্যক্তেন ভুঞ্জীথাঃ। মা গৃধঃ কস্য স্বিদ্ধনম্‌ ৷ ঈশ ॥ ১ 


সূচীপত্রে যান 


শ্ৰেয় বনাম প্রেয় ১৩৭ 


উদ্দেশ্য 'সাদ্ধর পথ সহজ হয়। তার স্বভাবত আলস্য ক'রে সময় কাটানর 
ইচ্ছা জাগতে পারে। সে প্রবৃত্তকে দমন করতে হবে। নিয়ামতভাবে তার 
মাঠে যেতে হবে, গিয়ে টেনিস খেলা অভ্যাস করতে হবে। অত্যধিক পাঁরশ্রম 
হবে, স্বভাবত বিশ্রাম নেবার প্রবল ইচ্ছা হবে। তাকে দমন ক'রে কঠোরভাবে 
সাধকের মনোভাব নিয়ে খেলে যেতে হবে। একান্ত একাগ্রচিন্তে বলের ওপর 
মন নিবদ্ধ রাখতে হবে। পাশে কি ঘটছে দেখবার জন্য মন ছুটতে চাইবে, তবু 
তাকে সংযত ক'রে বলের দকেই নিবদ্ধ রাখতে হবে। খেলার শেষে কোনো 
সঙ্গী হয়ত সিগারেট খেতে দিতে চাইবেন। তামাক সেবন করলে দ্নায়ুর শক্তি 
কমে যায়, অতএব এ প্রবাঁত্তকে দমন ক'রে, যতখানি ভদ্রতার সঙ্গে সম্ভব তাকে 
উপহারটি প্রত্যাখ্যান করতে হবে। এমনি ভাবে ধাঁরে ধাঁবে বহু দিনের 
সাধনার পর, বহু পারিশ্রম ও একান্তিক চেষ্টার ফলে সে একদিন পাকা 
খেলোয়াড় হয়ে উঠবে। এমন ক'রেই নিজেকে বাদ্ধর দ্বারা নির্ধারত 
পথে এবং ইচ্ছাশক্তর নিয়ন্্ণে চালিত ক'রে ব্যাক্তীবশেষ সিদ্ধিলাভ 
করে। এই হল শ্রেয়ের পথ, এই পথ নির্বাচন ক'রেই মানুষ সিদ্ধ লাভ করে। 
তাই কঠ উপাঁনষদে বলা হয়েছে, 

“শ্ৰেয় এবং প্রেয় পরস্পর ভিন্ন, উভয়ে মানুষকে নানাভাবে আকৃষ্ট করে। 
তাদের মধ্যে যে শ্রেয়কে গ্রহণ করে তার মঙ্গল হয়, আর যে প্রেয়কে বরণ করে সে 
উদ্দেশা হতে ভ্রম্ট হয়।”২৩ 

প্রেয় ও শ্রেয় যুগপৎ 'সাদ্ধর পথে এসে মানুষকে বলে আমার গলায় বর- 
মাল্য দাও। এখন সাফল্য নির্ভর করবে কার গলায় মালা দেবে তার ওপর । 
যে ছেলে ঠিক করেছে পরীক্ষায় সে ভাল করবে, তার পক্ষে শ্রেয় হল 
পরাক্ষায় সুফল লাভ। তা হল দীর্ঘ সাধনার পথ, বহু দিনব্যাপী নিরলস 
অধ্যবসায় ও পাঁরশ্রমের ফলে তাকে পাওয়া যায়। তাই তা আপাতদৃম্টিতে 
চিত্তাকর্ষক নয়। একটা ভাল সিনেমার ছাঁব তার মনকে টানে, তার বন্ধ বর দল 
তাকে খেলা করতে ডাকে! এগ্াল প্রেয়ের আহদান। তা আপাতমধুর, তাই 
তার আকর্ষণ শক্তি প্রবল। এখন সে কাকে বরণ করবে এই হল সমস্যা। 
উপরের বচনাট বলে, আমার উপদেশ শোন, শ্রেয়কে বরণ কর। তোমার 'সাদ্ধ- 
লাভ হবে। আর যাঁদ প্রেয়কে বরণ কর. তুমি ঠকে যাবে, সিদ্ধির পথ হতে 
তুমি ভ্ৰষ্ট হবে। 

কিন্তু শুধু পথ নির্দেশ হলেই ত হল না, শ্রেয়ের পথে নিজেকে পাঁরচালিত 
করতে হলে, কতকগুলি বিশেষ ক্ষমতার আঁধকারা হওয়া প্রয়োজন। মানুষের 
দেহ ও মন নিয়ে যে যন্ত্র আছে, তা বেশ জাঁটল। তাকেই পরিচালিত করতে 


২৩ অন্যচ্ছেঃয়োহন্যদৃতৈব প্রেয়স্তে উভে নানার্থে পুরুষং সিনীতঃ॥ 
তয়োঃ শ্রেয় আদদানস্য সাধ; ভাত হাঁয়তে অর্থাদ্‌ য উ প্লেয়ো ব্ণাঁতে 
1১1 ২১ 


সুচীপত্রে যান 


১৩৮ উপাঁনষদের দর্শন 


হবে। সুতরাং তার বাভিন্ন অংশের 'বাভন্ন প্রক্রিয়ার সাঁহত পাঁরচিত হওয়া 
প্রয়োজন এবং সেই 'বাভন্ন ক্রিয়াশীল পথগ্ীলকে নিয়ল্লণ করবার কৌশল 
জানা প্রয়োজন। আমরা কোনো নির্ধারিত গন্তব্য পথে যেতে মটর গাড়ী 
ব্যবহার কার। তাকে পাঁরচালিত করতে হলে তার যে 'বাভন্ন ক্রিয়াশীল 
অঙ্গগ্ীল আছে তাদের বিশেষ ক্রিয়া ক, সে বিষয়ে ভাল রকম জ্ঞান থাকাও 
প্রয়োজন। তার পরে তাদের নিয়ল্লণ ক'রে নিজের ইচ্ছামত চালাতে হয় কি 
ক'রে তাও শিখে নিতে হয়। কোথায় কোন বোতাম টিপলে আলো জবলবে, 
কোন বোতাম টানলে মটরগাড়ীর হীঞ্জন চলতে সুরু করবে, গাঁয়ারের সাহায্যে 
কি ক'রে গাঁত নিয়ল্ণ করতে হয়, পা দিয়ে ব্রেক চেপে কেমন ক'রে গাঁত 
থামাতে হয়, এগুলিও শিখে নেওয়া প্রয়োজন। 
উপানষদের খাঁষ এই সব সমস্যা সম্বন্ধেও অবাহত। তাদের গুর্যত্ব 
কতখানি তাঁরা তা হৃদয়ঙ্গম করোছিলেন। সেইজন্য দেহ-মনের 'বাঁভন্ন অঙ্গের 
ক্রিয়া সম্বন্ধে সবিস্তার আলোচনা করেছেন। এবং কার কি কাজ, তা ভালরকম 
বোঝাবার জন্য একটি যানের সাঁহত তার তুলনাও করেছেন। সে কালে মটর 
গাড়ীর প্রচলন ছিল না, প্রযুক্তি বিদ্যা এমন অগ্রসর হয়নি যাতে তা সম্ভব 
করে। তখন যা প্রচলিত ছল তা অশ্বচালিত রথ। রথের সঙ্গে একাধিক অংশ 
সংযুক্ত হত। সেই রথের সঙ্গেই দেহ-মনের তুলনা করা হয়েছে। হয়ত মটর 
গাড়ীর সঙ্গে পারাচত থাকলে উপাঁনষদের খাঁষ আমাদের দেহ-মনকে তার 
সঙ্গেই তুলনা করতেন। কিন্তু তা না ক'রেই যেন ভাল হয়েছে। তুলনামূলক 
আলোচনা আরও সুন্দর হয়েছে । কেন হয়েছে, আলোচনা শেষ হলে সহজেই 
হৃদয়ঙ্গম হবে। 
প্রশ্ন হল স্বেচ্ছাপ্রণোদত কাজ মানুষ কি ভাবে করে। কণ্ঠ উপনিষদে 
তার সুন্দর বিশ্লেষণমূলক আলোচনা আছে। স্বেচ্ছাপ্রণোঁদিত কাজ সম্পাদন 
হয় একটি একটি বিশেষ উদ্দেশ্য লাভের জন্য। সেই উদ্দেশ্যট যেন একটি 
গন্তব্যস্থল । তাতে পেশছাতে হবে কতকগুলি বিশেষ কাজের মধ্য দিয়ে। তা 
যেন পথ চলা। তার সঙ্গে তুলনা করা হয়েছে একাট গন্তব্স্থানে যেতে অশ্ব- 
চালিত রথের ব্যবহারের সঙ্গে। উদ্দেশ্যসাধনের পথে মানুষের দেহ-মনের যে 
বাভন্ন অংশ কাজ করে, তাদের সাঁহত অশ্বচালত রথের 'বাঁভন্ন অংশের সম্বন্ধ 
এই ভাবে নার্দন্ট হয়েছে : 
আত্মা হল রথের আরোহীর সমস্থানীয় ; 
শরীর হল রথের সমস্থানীয় ; 
বৃদ্ধি হল সারাথর সমস্ানীয় ; 
মন (ইচ্ছাশক্তি) হল প্রগ্রহের বেজ্গার) সমস্ছানীয় : 
আর হীন্দ্িয়গ্লি হল অশ্বের সমস্থানীয়। 
বৃদ্ধিশক্তি, ইচ্ছাশক্তি আর হীন্দ্রিয়, দেহ-মনের এই অংশগুলিই স্বেচ্ছা- 


সূচীপত্রে যান 


শ্রেয় বনাম প্রেয় ১৩১ 


প্রণোদিত কর্মে সক্রিয় অংশ গ্রহণ করে। ঠিক সেই রকম, অশ্ব, সারাঁথ এবং 
অশ্বকে নিয়ান্িত করতে যে প্রগ্রহ থাকে, এরাই রথ চালত করতে সক্রিয় অংশ 
গ্রহণ করে। ইন্দ্রিয়গনল স্বাভাবক বৃত্তি পারচালত হয়ে বিষয়ের প্রাত 
স্বতঃই আকৃষ্ট হয়। অশ্বও তেমন গন্তব্য পথের আশেপাশে তৃণ, লতা, গুল্মের 
প্রীতি আকৃষ্ট হয়। মানুষের বদ্ধ শাক্ত ঠিক ক'রে দেবে কোন্‌ পথ 'সাদ্ধর 
বা শ্রেয়ের পথ। ইন্দ্রিয়গুলিকে সংযত রেখে ঠিক সেই পথে চালাবে ইচ্ছা- 
শাক্ত। রথের পক্ষে সারাথ পথ নির্ধারণ ক'রে দেবে এবং প্রগ্রহের সাহায্যে 
অশ্বগুলির গাঁত নিয়ন্ব্রিত ক'রে গন্তবাস্থানের দিকে পাঁরচালিত করবে। মনে 
হয় তুলনাট সত্যই স্বাঙ্গসুন্দর হয়েছে। এখন আমরা উপনিষদের বচনগ্ীল 
উদ্ধত করব। 

কণ্ঠ উপনিষদে বলা হয়েছে, “আত্মাকে রথশী বলে জানবে, শরীরকে রথ 
বলে জানবে, বুদ্ধিকে সারাঁথ জানবে এবং মনকে (ইচ্ছাশক্তি) প্রগ্রহ (বজ্গা) 
বলে জানবে। ইন্দ্রয়গুলিকে অশ্বের সঙ্গে তুলনা করা হয়। বিষয়গুলি 
তাদের আকর্ষণ করে। মনীষারা বলেন, ভোক্তার, আত্মা ইন্দ্রিয় ও মন হল 
উপাদান ।৮২৪ 

ইীন্দ্রিয়গুলি স্বভাব গুণেই বিষয় ভোগের প্রাতি আকৃষ্ট হয়। যা এখান 
পাওয়া যায়, যা মধুর, তার প্রাতিই তাদের আকর্ষণ। তারা প্রেয়ের প্রাত 
আকৃম্ট। কিন্তু ভাবষ্যতে বিশেষ উদ্দেশ্যসাধনে 'সাদ্ধবলাভ করতে হলে এই 
আপাতমধুর 'বিষয়ভোগ পারহার করতে হবে। হীন্দ্িয়গ্ালকে সংহত করতে 
হবে এবং নির্দিষ্ট পথে পাঁরচালিত করতে হবে। তাই হল শ্রেয়ের পথ। সেই 
পথ নির্দেশ করবে মানুষের বাদ্ধশাক্ত, আর সেই পথে ইীন্দ্িয়গ্ুলিকে পরি- 
চালিত করবে তার ইচ্ছাশীক্ত। তবেই মানুষ সিদ্ধিলাভ করবে। তাই 
উপনিষদে বলা হয়েছে, 

“যে বাদ্ধ দ্বারা নিয়ান্নিত হয় না এবং যার মন সর্বদা অসংযত থাকে 
ইন্দ্রিয়গীলকে সে বশে রাখতে পারে না, যেমন সারাথ দুষ্ট অশ্বকে বশে রাখতে 
পারে না 1৮২ 

আরও বলা হয়েছে, “যে বদ্ধ শাক্তদ্বারা পাঁরচালিত হয়, এবং যার মন 


২৪ আত্মানং রাঁথনং 'বাদ্ধ শরীরং রথমেব তু 
বাঁদ্ধং তু সারাথং 'বাদ্ধি মনঃ প্রগ্রহমেব চ॥। 
ইন্দ্িয়ানি হয়ান্যহ্‌ ীর্বষয়াংস্তেব গোচরানূ ॥ 
আত্মোন্দ্িয-মনো-যুক্তং ভোক্তেত্যাহিনর্মনীবিণঃ ॥ 

কঠা। ১॥ ৩0 ৩-৪ 


তস্যোন্দ্ুয়ান্যবশ্যানি দন্টাশ্বা ইব সারথেঃ ৷ 
কঠ॥ ১৩ ॥ ৫ 


সূচীপত্রে যান 


১৪০ উপানষদের দর্শন 


সর্বদা সজাগ থাকে হীন্দ্রয়গীল তার বশে থাকে, যেমন ভাল অশ্ব সারাথর বশে 


থাকে ।১২৬ 
বুদ্ধ দিয়ে কল্যাণকে হৃদয়ঙ্গম করতে হবে এবং ইচ্ছাশীক্ত দিয়ে সেইপথে 
হীন্দ্রয়কে পাঁরচালিত করতে হবে। উপাঁনষদে বলে, তাই হল শ্রেয় লাভের 


কোশল। 


২৬ যন্তু বিজ্ঞানবান ভবাঁত যুক্তেন মনস্য সদা॥ 
তস্যোন্দ্রিয়ানি বশ্যাঁন সদশ্বা ইব সারথেঃ ॥ 
ক্ঠ৷১৷৩৷৬ 


সূচীপত্রে যান 


সপ্তম অধ্যায় 


সমালোচন। 


[ উপানষদের তিনাটি মুল ভাবধারা- পরাঁবিদ্যায় প্রণীত, সর্ববরহ্মবাদ, বিশ্বজনীন 
কল্যাণে আত্মনিয়োগ । পরাবিদ্যা এখন আব মানুষের আকর্ষণের বস্তু নয় প্রযুক্তি- 
বিদ্যা তার স্থান নিয়েছে। বিশ্বতানের সহিত সামজস্য রাখতে সমাঠিক জানের 
প্রয়োজনীয়তা- রবীন্দ্রনাথের চিন্তাধারার সাঁহত তুলনা। সর্বরক্ষবাদ- শত্কর ব্যতীত 
বহ্মসুত্রের অন্য ভাব্কারদের সাঁহত তুলনা__বিজ্ঞানের সমর্থন-_আনইন্টাইনের মত 
রবীন্দ্রনাথের চিন্তাধারার সাঁহত তুলনা। বস্তুর প্রকীত জড় না চিন্ময়_যাজ্ঞবল্কোর 
মত-মাশ্ডুক্য উপানষদে প্রচারিত তত্ব আরও উচ্চস্তরের, আধুনিক দাশশীনক মতের 
সাহত তুলনা। উপানিষদের নপাতি- গীতার সহিত তুলনা, কাস্টের সাহত তুলনা, 
SO রগ রবীন্দ্রনাথের সাঁহত তুলনা-বর্তমান পারাস্থিতিতে তার 
গতা। 


পূর্বের অধ্যায়গ্লিতে আমরা উপানিষদের মূল ভাবধারাগাঁলর একাঁট 
সুসংবদ্ধ চিত্র আঁকবার চেস্টা করেছি। উপানিষদ নামে প্রচালত বহু গ্রন্থ 
বর্তমানে পাওয়া যায়। এক হিসাবের মতে তাদের সংখ্যা ১১২। আমাদের 
আলোচনার ভাত হল তাদের মধ্যে মাত্র এগারখানি। তাদের আমরা 
কতকগ্াল বিশেষ পরণক্ষার ভাত্ততে নির্বাচন ক'রে নিয়েছি। তার কারণ, 
আমরা প্রমাণ দ্বারা এ বিষয় সন্ভুম্ট হতে পেরেছি যে হয় তারা বেদের সংহতার 
বা আরণ্যকের অংশ বা তাদের সমসাময়িক এবং অনুরূপ ভাবধারার দ্বারা অন 
প্রাণিত। তারাই আমাদের মতে প্রকৃত প্রাচীন উপানষদ। এখন উপনিষদের 
দর্শনের যে বোশিল্ট্যগুলি আমরা পেয়েছি তাদের আলোচনা করবার সময় 
এসেছে। দার্শানক উপলান্ধ বা তত্ব হিসাবে তাদের উৎকর্ষ কতখানি? অন্য 
সমস্থানীয় দর্শনের সঙ্গে তাদের কতখানি তুলনা চলে? এই সকল আনুষঙ্গিক 
প্রশ্নের এখন উত্তর দেবার সময় হয়েছে। তার পূর্বে আমরা প্রথমে সংক্ষেপে 
উপাঁনষদের মূল ভাবধারাগুলি বর্ণনা ক'বে যাব। 

উপানিষদের প্রথম মূল ভাবধারা যা চোখে পড়ে, তা হল দার্শীনক জ্ঞানের 
প্রীত উপানষদের যুগের মানুষের অত্যধিক আকর্ষণ। এই দার্শানক জ্ঞানকে 
অন্য জ্ঞান হতে পৃথক করবার জন্য বলা হত পরাবিদ্যা। অন্য বিদ্যাগযাল 
অপরা বিদ্যা। মোটামুটি যে বিদ্যা ব্যবহারিক জীবনে কাজে লাগে তাই হল 
অপরা বিদ্যা, অর্থাৎ নিম্নশ্রেণণীর বিদ্যা। আর যে বিদ্যার ব্যবহারিক জীবনে 
কোনো কাজ নাই, যার সার্থকতা বিশ্ব সম্বন্ধে কতকগুলি মৌলিক প্রশ্ন সম্বন্ধে 
জ্ঞান আহরণ করা মার, তাই হল পরাবিদ্যা, অর্থাৎ উচ্চশ্রেণীর বিদ্যা । এমন 


সূচীপত্রে যান 


১৪২ উপানিষদের দর্শন 


কি যাকে আমরা ধমগ্রল্থ বলে গণনা কারি, সেই ধগ্‌ৃবেদ, সামবেদ, যজুর্বেদকেও 
অপরা-বিদ্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার কারণ, যা ধর্মগ্রন্থ তার একটা 
ব্যবহারিক প্রয়োজন আছে। সেই কারণে তা পরাবিদ্যার অন্তর্ভুক্ত হতে পারে 
না। এর থেকেই বোঝা যায় দার্শানক জ্ঞানকে সে কালের মানুষ কত বেশী 
মূল্য দিত। তাদের ধারণা ছিল, সৃম্টির মৌলিক প্রশ্নগুলি সম্বন্ধে মানুষের 
যা কৌতূহল নিবারণ করে তাই হল সবার থেকে উৎকৃষ্ট সম্পদ৷ মানুষকে এই 
সম্পদই তৃপ্ত দিতে পারে, অন্য কোনো সম্পদ পারে না। এক দিকে পাঁথবীর 
সমগ্র এশ্বর্য আর অন্য দিকে যাঁদ পরাঁবদ্যা রাখা যায়, তা হলে সে কালের 
মানুষ সেই এশ্বর্যকে প্রত্যাখ্যান ক'রে পরাবিদ্যাকেই বরণ করত। যাজ্ঞবল্ক্যের 
পত্রী মৈত্রেয়ী তাই করেছিলেন। তানি বলেছিলেন বৈষয়িক সম্পদ মানুষকে 
কখনো তৃপ্ত দিতে পারে না। 

বাস্তাবক বলতে কি জ্ঞানের জন্য জ্ঞানের আকর্ষণ মানুষের একাঁট সহজাত 
বৃত্ত। শিশুর ব্যবহারে তা বশেষ দৃন্টিগোচর হয়। শিশু একট; বড় হলে 
চারপাশে চেয়ে দেখে বিস্ময়ের পর বিস্ময়। বিশ্বের যা কিছু সংবাদ তার 
বিভিন্ন বস্তুর মধ্যে পারস্পারিক ক্রিয়াও তার কাছে বিস্ময়ের বন্তু। সেই বিস্ময় 
হতেই তার কৌতূহল জাগে তাদের সম্বন্ধে ভাল রকম পাঁরিচয় পেতে। 
তাই সে তার মাকে, তার বাবাকে নানা প্রশ্নে ব্যাতব্স্ত ক'রে তোলে। 
এই কৌত্‌হল বড় হলে একট; 'স্ভিমত হয়। কিন্তু ব্যাক্তবিশেষের মনে তা 
জাগর্ক থাকে । এই ধরনের মানুষই ভাঁবষ্যতে বৈজ্ঞানিক বা দার্শানক হয়। 
তার শৈশবের কৌতূহল যৌবনেও সতেজ থাকে । তাই যে ক্ষেত্রে, যে বিষয়ে তার 
কৌতুহল, সে বিষয়ে জ্ঞান সণয়ের চেষ্টা হতেই বিজ্ঞানের উন্নাতি সাধিত হয়। 
যে সামগ্রিকভাবে বিশ্বের মৌলিক প্রশ্ন সম্বন্ধে কৌতূহল পোষণ করে, সে 
দারশানক আলোচনায় আকৃষ্ট হয়। এই কৌতৃহলই বিজ্ঞান ও দর্শনের প্রগাঁতির 
মূলে রয়েছে। 

এই সম্পর্কে আইনম্টাইনের একাঁট ডীক্ত আমরা উদ্ধত করতে পাঁর। 
[তানি এই প্রাতিপাদ্যাট সমর্থন করেন মনে হয়। তান বলেছেন, 

“যেমন জ্ঞানের জন্য একটা আকর্ষণ থাকে তেমন_জানাবার জন্যও একটা 
আকর্ষণ থাকে। এই জানবার নেশা বালক-বালিকাদের সাধারণ ধর্ম *কস্তু 
পরের জ'বনে বেশীর ভাগ মানুষের মধ্যেই তা 'স্তীমত হয়ে যায়। এই জানবার 
নেশা ব্যতীত না জন্মাত অগ্কশাস্ত্র, না বিজ্ঞান ৷” 

বাস্তীবক কৌতূহল হতেই বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার হয়। বৈজ্ঞানিক যখন 
তত্বজ্ঞানলাভের উদ্দেশ্যে সাধনা করেন তখন আঁবামশ্র জ্ঞান আহরণ ব্যতীত 


১ Einstein—Ideas and opinions, 0. 341. 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৪৩ 


অন্য কোনো উদ্দেশ্য দ্বারা তান নিয়ন্িত হন না। জ্ঞানাপপাসা চারতার্থ 
করাই তাঁর একমাত্র উদ্দেশ্য থাকে। আধৃনিক কালে অনেক বৈজ্ঞানিক 
আঁবজ্কার আমাদের বাস্তব জীবনে বহু সুখ ও সুবিধা এনে দিয়েছে, যেমন 
রেলগাড়ি, টেলিগ্রাফ, টেলিফোন, বেতারবার্তা ইত্যাদ। এইসব দেখলে 
আপাতদ্যাষ্টতে একটা ধারণা জন্মাতে পারে যে ব্যবহারক সুখ-সুবিধার 
ক'রে থাকেন। কিন্তু তা ঠিক সত্য নয়। বৈজ্ঞানিক তাঁর তত্ত্ব আবিজ্কার করেন 
তাঁর জ্ঞানপিপাসা চাঁরতার্থ করবার জন্যই । পরে সেই বৈজ্ঞানক তত্ত্বকে 'ভাত্ত 
ক'রে প্রযনক্তীবদ্যার প্রয়োগে মান্দষের স্বাচ্ছন্দ্য বিধান করে, এমন যল্লাঁদ 
উদ্ভাবন হয়ে থাকে। 

এখানে যন্ব্রাদ উদ্ভব এবং বৈজ্ঞানিক তথ্য আহরণ দুটি বিভিন্ন অবস্থার 
জিনিস। বৈজ্ঞানিক তথ্য আহরণ হয় প্রথম অবস্থায়। তা আহত হলে পরে, 
তাকে প্রয়োগ ক'রে নানা প্রাকৃতিক শক্তিকে কাজে লাগান ব্যাপারটা পরে আসে। 
এই সূত্রেই প্রযাক্তবিদ্যার জন্ম। প্রথমাটর সঙ্গে মানুষের ব্যবহারিক সুবিধার 
কোনো সম্পর্ক নেই। আবামশ্র কৌতূহল নিবারণই এখানে প্রেরণা ৷ প্রযাক্ত- 
বিদ্যার নিয়ন্লক শাক্ত নিশ্চিত মানুষের ব্যবহারিক সাবধা। ম্টিফেন যখন 
আবিষ্কার করলেন যে জল উত্তাপ পেয়ে বাম্পের আকারে পাঁরণত হলে, তার 
স্বাভাবক সম্প্রসারণের চেম্টা হতে বিপুল শাক্ত উৎপাদিত হয়, তখন তিনি 
কেবলমাত্র তাঁর জ্ঞানপিপাসাই চরিতার্থ করেছিলেন। পরবর্তী কালে ওয়াটসন 
যখন বাষ্পের এই ধর্মকে 'ভাত্ত ক'রে বাম্পের ইঞ্জিন উদ্ভাবন করলেন, তখন 
তিনি প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করলেন। সেখানে যাতায়াতের সুবিধা বা যন্দ্ের 
সাহায্যে কল চালানর সুবিধাই হয়ে দাঁড়াল প্রেরণা । 

বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে প্রযুক্তিবিদ্যারও প্রসার হয়। কারণ, যত 
নৃতন বৈজ্ঞানক তথ্য আঁবচ্কার হবে, তাকে ভিত্তি ক'রে বাবহারক জাঁবনে 
নানা সুবিধার ব্যবস্থা করা তত সহজ হবে। এই কারণেই বর্তমান কালে 
প্রযৃক্তিবিদ্যা বিশেষ প্রসার লাভ করেছে । ফলে নানা বৈজ্ঞানিক যন্ত্র জীবন- 
যাত্রার আবশ্যকীয় অঙ্গ হয়ে দাঁড়য়েছে। অধিক সংখ্যক বৈজ্ঞানিক এখন তাই 
প্রযুাক্তাবদ্যার চর্চায় নিষুক্ত। খুব কম বৈজ্ঞানিক বর্তমান কালে আবমিশ্র 
কৌতূহল নিবারণের জন্য বিজ্ঞানচ্ঠা করেন। বর্তমান যুগে বিভিন্ন দেশের 
রাষ্ট্র এবং কল্যাণ প্রাতিষ্ঠানগুিও এই প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে গবেষণাকেই বেশ! 
উৎসাহ দিয়ে থাকেন। কক্ট রোগের কারণ কি তা এখনও নির্ধারিত হয় নি। 
রোগের কারণ নির্ধারিত না হলে তার চিকিৎসাও সম্ভব নয়। অথচ কর্কট রোগে 
মৃত্যুর হার দিন দিন বর্ধিত হয়ে চলেছে। তাই পাঁথবার নানা জনকল্যাণ 
প্রতিষ্ঠান এ বিষয় গবেষণার জন্য বহু বৈজ্ঞানিককে নিয়োগ করেছেন। এটি 
হল ব্যবহারক প্রয়োজনের তাগিদে তথ্য অন্বেষণের উদাহরণ । 


সূচীপত্রে যান 


১৪৪ উপনিষদের দর্শন 


সেই রকম রাষ্ট্রও বর্তমান কালে প্রযুক্তিবিদ্যা সম্পার্কত বিষয়ে গবেষণায় 
পক্ষপাত দেখায় বেশী । প্রযুক্তিবিদ্যার বিস্তারের ফলে প্রকৃতির বক্ষে লুকান 
নানা শাক্ত আজ মানুষের আয়ত্ত হয়েছে। অথচ একাঁদকে যেমন শক্তি 
পাঁরবার্ধত হয়েছে, সেই অনুপাতে মানুষের নৈতিক আদর্শের পরিবর্তন 
হয় নি। ফলে বিশ্বের প্রধান শীক্তগ্ীল কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। 
তাদের মধ্যে আদর্শগত বিভেদ পরস্পরের প্রতি বিদ্বেবভাবাপন্ন করেছে । সেই 
কারণেই কেউ অপরের ওপর বিশ্বাস রাখতে পারে না। সম্পূর্ণ ধবংসের হাত 
থেকে পাঁরন্রাণের জন্য আরও ধ্বংসাত্মক শাক্ত আহরণে তারা উদ্‌ত্রীব। তাই 
এই পথে গবেষণা পূর্ণ উদ্যমে চলেছে। দেশের যত পদার্থাবজ্ঞানাবদ এখন 
সরকারের তত্ত্বাবধানে এই কাজে নিষুক্ত। বর্তমানকালে ব্যবহারিক প্রয়োজনের 
তাগিদেই বেশীর ভাগ ক্ষেত্রে এইভাবে জ্ঞান আহরণের জন্য গবেষণা চলেছে। 
তার ফলে মনে হয় মানুষের স্বাভাবিক মৌলিক 'জিজ্ঞাসাবাত্ত চাপে পড়ে ঢাকা 
পড়ে যাচ্ছে। দুভাগ্যন্রমে বর্তমানকালে মানুষের ব্যবহারিক প্রয়োজনও 
অসম্ভব রকম পাঁরবার্ধত হয়েছে। জীবনযাত্রা প্রণালী আর সরল নেই। সেই 
ক্রমবর্ধমান ভোগ্য পণ্যের উৎপাদনের জন্যও ব্যবহারিক প্রয়োজনে প্রযুক্তিবিদ্যার 
প্রয়োগ ক্ষেত্র বিস্তার লাভ করেছে। সেটা মানব জাতির পক্ষে কল্যাণকর 
ক্ষেত্র বিস্তারের জন্য যে উদ্যম, তার মূল প্রেরণা ছিল। কন্তু বর্তমান 
পারবেশে এখন আর তা নাই। এর ফলে ভাবষ্তে মৌলিক দার্শানক 
বা বৈজ্ঞানিক প্রশ্ন সম্বন্ধে জ্ঞান আহরণের প্রচেষ্টা সঙ্কুচিত হয়ে পড়বে 
মনে হয়। 

তা সত্তেও আমাদের প্রতিপাদ্য বিষয়ের সত্যতা সম্বন্ধে সন্দেহ পোষণের 
কোনো কারণ নাই। জানবার ইচ্ছা মানুষের মৌলক বৃত্তি এবং সেই বৃত্তি 
এখনও শৈশবে বিশেষ প্রকট থাকে । বয়স্ক মানুষের ক্ষেত্রে তা অনেকখানি 
স্তিমত হয়ে থাকলেও সম্পূর্ণ নির্বাঁপত হয় নি। তা না হলে বাভন্ন জাতি 
এখনও মহাকাশের অভ্যন্তর দেশ সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য উৎসুক হয় 
কেন? সুদূর মহাকাশে সৌরজগৎ হতে লক্ষ লক্ষ আলোক-বংসরের দূরত্বে 
যে অনাবিচ্কৃত নক্ষত্রলোক আছে, তার বিষয় জ্ঞান আহরণ করলে মানুষের 
কোনো ব্যবহারিক সুবিধা নেই। তব; বর্তমানকালেও সে সম্বন্ধে জ্ঞান সংগ্রহ 
করতে মানুষ সমানই উৎসুক হয়। তাই মহাকাশের গভনরতম দেশের সহিত 
পারচয় লাভের জন্য মানুষ যতখানি সম্ভব শাক্তশালী দূরবীক্ষণ যন্ এখনো 
নির্মাণ করে। সম্প্রাত মার্কিন দেশে পালোমার গিরাশখরে একট নৃতন 
অবেক্ষণাগার নির্মাণ হয়েছে, যার দূরবীক্ষণ যন্্রাটর কাচের ব্যাস হল ২০০ 
ই্চি! তা লক্ষ লক্ষ আলোক-বংসর দূরে অবাস্থত নূতন নক্ষত্রলোক সম্বন্ধে 
খবর দেবার ক্ষমতা রাখে। 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৪৫ 


(২) উপনিষদের দ্বিতীয় মূল ভাবধারা হল তার সর্বেশ্বরবাদ। তা বলে 
আমরা যে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধের বাঁচন্র জগৎ দোখ তা একই সত্তার 
প্রকাশ। সেই সত্তা এই দৃশ্যমান বিশ্বের মধ্যে অপ্রকাশ থেকে ক্রিয়াশশল, তাকে 
{বশেষরুপে কোথাও পাওয়া যায় না। সকল বস্তু, সকল জীব, সকল জগৎ, সব 
কিছু জড়িয়ে তার প্রকাশ। তাই জন্য তার নাম ব্রহ্ম দেওয়া হয়েছে, বা ভূমা 
দেওয়া হয়েছে, কারণ, তার বিস্তার ত সব কিছু ব্যেপে। মূলত 'তনি যাঁদও 
এক, তিনি বহুর্‌পে প্রকাশ নেন, কারণ, তা না হলে তাঁর রসোপলান্ধ হয় না। 
এই বিশ্ব জুড়ে তাই তান বহু ও 'বচিন্রের বেশে আত্মপ্রকাশ করেছেন। এখানে 
সুখ আছে, দুঃখ আছে, এখানে জন্ম আছে মৃত্যু আছে, এখানে ভাঙা আছে 
গড়া আছে। এদের সকলকে জাঁড়য়ে নিয়েই তাঁর প্রকাশ। তা না হলে তাঁর 
আনন্দরুপটি ধরা পড়ে না যে। ব্রহ্মের তাই বহু ও নানা দ্বারা খাণ্ডত ও 
'বাচন্রিত বিশ্বরুপে যে প্রকাশ তাকে উপাঁনষদে 'আনন্দর্পমৃতম্‌ বলে বর্ণনা 
করা হয়েছে। 

এখন প্রথম প্রশ্ন এসে পড়ে মূল প্রাচীন উপনিষদগ্লি হতে আমরা 
'বাক্ষপ্ত বচন সংগ্রহ ক'রে এই যে উপাঁনষদের দর্শনখাঁন গড়ে তুলোছ তার 
সঙ্গে বেদান্তের বিভিন্ন ভাষ্যে রহ্গসূ্রের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা কতখানি 
মেলে। এ বিষয় কিছ; প্রাথীমক কথা ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায়ে বলোছ। 
এই বিভিন্ন ভাষ্যগ্ীল উপানিষদের দর্শনকে তাদের বচন হতে সোজাসাজ গড়ে 
তুলতে চেষ্টা করে নি। তারা সোজাসুঁজ বক্মসূত্রের ব্যাখ্যা করেছে। কিন্তু 
এই ব্রহ্গসত্রের অর্থের অস্পম্টতাহেতু এই 'বিভিন্ন ভাষ্যে, ভাষ্যকারের নিজস্ব 
ভাবনা ও ধারণা খুব বেশ রকম প্রভাব বিস্তার করেছে। ফলে আমরা যা পাই 
তা ততটা রক্ষসত্রের ব্যাখ্যা নয় যতটা ভাষ্যকারের নিজের দার্শনক মত। এখানে 
উপনিষদের বচন হতে সোজা সংগ্রহ ক'রে যে মূল দর্শনখানি পাই তার সঙ্গে 
সেই মতগ্ীল কতখাঁন মেলে বা মেলে না দেখে নেওয়া যেতে পারে। 
সেই প্রসঙ্গে আমাদের প্রাতিপাদা ব্যাখ্যাটরও মূল্য খানিকটা নির্ণয় হতে 
পারে। 

যাঁরা রক্ষসূত্রের ওপর ভাষ্য লিখেছেন তাঁদের মধ্যে শঙ্করাচায প্রধান এবং 
সর্বাপেক্ষা খ্যাতমান। তানি রহ্গসূত্রের ওপর লিখিত তাঁর ভাষ্যে যে ব্যাখ্যাঁট 
দিয়েছেন তার সমর্থনে এগারখানি প্রাচীন উপনিষদের ওপর ভাষ্য লিখেছেন। 
তাই তাঁর মত বিশেষ প্রণিধানের যোগ্য । সেই কারণে তাঁর প্রাতপাদ্য মায়াবাদ 
সম্পর্কে আমরা একটি সমগ্র অধ্যায়ে সবিস্তার আলোচনা করেছি। সে ক্ষেত্রে 
তার 'পুনরূল্লেখের এখানে প্রয়োজন নাই। আমরা এখানে অবশিষ্ট চারাট 
ভাষ্য সম্বন্ধে আমাদের বর্তমান আলোচনা সীমাবদ্ধ রাখব। এই চারটি ভাষ্য 
লিখেছেন রামানুজ, মাধবাচার্য, বল্লভাচার্য ও নিম্বার্ক। আমরা এবার তাঁদের 
বিভিন্ন ব্যাখ্যাগুলৈ সংক্ষেপে বর্ণনা করব। 


১০ 


সূচীপত্রে যান 


১৪৬ উপনিষদের দর্শন 


রামাননজ তিনাঁট বিভিন্ন সত্তা দিয়ে বিশ্বের ব্যাখ্যা করেন, পরমাত্বা, 
জীবাতআ্বা ও জড় প্রকীতি। তাঁর মতে জ'বাত্মা ও জড় প্রকৃতি কেহই মায়া নয়। 
তারাও সত্য। তারা চোখে দেখার ভূল নয়, তাদেরও পারমার্থক সত্তা আছে, 
তবে তারা ব্রন্ষেরই অংশস্বরূপ। বাস্তাবক বলতে তারা ব্রন্মের দেহ ও গুণ- 
স্বরূপ; কাজেই ব্রহ্ধ ব্যতিরেকে তাদের সত্তা কখনো সম্ভব নয়। জাবাত্মার 
নিকট যেমন দেহ, ব্রন্মের সঙ্গে জড় জগতের সম্বন্ধও সেইরূপ । সুতরাং বন্ধের 
আদ্বতীয়তা তান রক্ষা করেন, কিন্তু শঙ্কর হতে স্বতন্তরভাবে। শঙ্কর জীব 
ও জড় জগতের পারমার্থক সত্তা একেবারেই মানতে প্রস্তুত নন, তিনি তাদের 
ভ্রান্ত অনুভূতির ফল বলে ব্যাখ্যা করেন। রামানুজ তাদের পারমার্থিক সত্তা 
স্বীকার করেন এবং তাদের ব্রহ্মের অঙ্গরূপে কল্পনা করেন। সুতরাং, তাঁর 
মতে ব্ৰহ্ম সোজাসুজি এক নন, তিনি বহুকে জড়িয়ে এক, তিনি আপাতদৃষ্টিতে 
এক নন, তিনি সমন্টিরূপে এক। 

তিনি স্বীকার করেন যে বাস্তব জগতের 'নামত্ত ও উপাদান, উভয় কারণই 
বৰহ্ম ৷ বাস্তব জগৎ হল ব্ৰহ্মেরই পারণাম। সক্ষম অবস্থায় যা ব্রহ্ম, স্থল 
অবস্থায় পারণামে তাই জড় ও জীবের জগতে পাঁরণত হয়। তান তাই বলেন, 

“চিৎ ও আচিৎ সূক্ষম অবস্থায় থাকলে আমরা বাল ব্হ্দ এখানে কারণ 
স্বরূপ; আবার সেই বহ্মই চিৎ ও আঁচত্র্পে স্থল অবস্থায় প্রকাশ নিলে 
আমরা তাঁকে কার্য বলে নির্দেশ ক'রে থাক ।”২ 
করেন। পরমাত্মার সঙ্গে তাদের পার্থক্য হল এই যে তাদের জড় প্রকৃতিকে 
পরিচালিত বা নিয়াল্লত করবার শাক্ত নেই। স্বভাবেও তারা ব্রহ্মেরই অনুরূপ 
এবং চিৎ শাক্তাবাঁশম্ট। জড় প্রকীতিরও তাঁর মতে বিশিম্ট সত্তা আছে এবং 
তাও ব্রন্মের মতই পারমার্থকভাবে সত্য। তবে ব্রহ্মকে অবলম্বন ক'রে এবং 
ব্রন্মের অংশ হিসাবেই তাদের স্থিতি । 

সুতরাং তাঁর মতে ব্রহ্ম আঁবামশ্রভাবে এক নন। তাঁর মধ্যে ভেদ আছে, 
বিভাগ আছে। 'তনি ভেদকে গ্রহণ ক'রে এক। তাঁর মতে বন্ধের মধ্যেই 
প্রকীতিগত ভেদ আছে এবং তান জড় ও জাবকে গ্রহণ ক'রে এক। তাই তাঁর 
মতে ৰকহ্ম হলেন "চদ্‌-আচিদ্‌ ‘বিশিষ্ট’, তাঁর মধ্যে চেতনও আছে জড়ও আছে। 
জড় ও জীবের সঙ্গে যে সম্বন্ধ তা স্বাভাঁবক এবং "সনাতন ।* তা নিত্য 
বর্তমান। জীব, জড় জগত এবং ঈশ্বর বা ব্রহ্ম এক হিসাবে 'বাঁভল্লন এবং এক 
নয়, তিন। কারণ, তাদের এই ভিন্নতা স্বাভাবক। অন্যপক্ষে তারা আভন্ন 
এবং এক, কারণ তাদের মধ্যে এক্যও আছে এবং ব্রন্মের সঙ্গে তাদের সম্পর্ক 


২রামানূজ ভাষ্য ॥ ২॥১॥ ১৫ 
ওরামানুজ ভাষ্য ॥ ২॥ ১ ॥ ১৫ 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৪৭ 


প্রকার বিশিষ্ট প্রকারীর'। এখানে একত্ব মানে জীব ও জড় সত্তার লোপ নয়, 
তাদের আভন্ন স্থিতি। 

মাধবাচার্য অদ্বৈতবাদকে একেবারেই সোজাসুজি অস্বীকার করেন। তান 
বলেন সত্তার রুপ স্বভাবত বহন, এক নয়। তবে এই বহকে তিনটি প্রধান 
শ্রেণীতে ভাগ করা যায়_ ব্রহ্ম, জীব ও জড়বন্তু। এরা প্রত্যেকেই পরস্পর হতে 
বাচ্ছন্ন এবং স্বাধীন। 

ব্ৰহ্ম বা ঈশ্বর হলেন অনেকগুলি গুণের আধার । সেই গৃণগ্‌ালর প্রধান 
হল এই আটটি : সৃষ্টি, স্থিতি, প্রলয়, 'বশ্বনিয়ল্রণ, জ্ঞানপ্রদান, আত্মপ্রকাশ 
এবং জাঁবাত্মাদের সত্যজ্ঞান দান ক'রে মাক্তলাভে সাহায্য করা। তিনি সকল 
আনন্দ এবং সকল জ্ঞানের আধার। মাধ এই ভাবে ব্ৰহ্মকে একেশ্বরবাদের 
ঈশ্বরে রূপান্তরিত করেছেন। জীবাত্মাগুল সংখ্যায় অগণ্য। তারা পরস্পরের 
সাহত সম্বন্ধবিহীন এবং ঈশ্বর হতেও তারা সম্পূর্ণ বাভন্ন। তারা ঈশ্বরের 
অধীন আছে এই মান্র। তারা ঈশ্বরের মত সর্বগুণের আধার নয়, তাদের বহু 
দোষ আছে এবং সেই কারণে বারবার জন্ম হতে জন্মান্তর গ্রহণ করে। 

জড়ের জগতের উৎপাদক হল প্রকৃতি । এই প্রকৃতিও ঈশ্বর হতে উৎপন্ন 
নয়, তা স্বতন্্। স্বভাবত তা ঈশ্বরের প্রকৃতি হতে সম্পূর্ণ পৃথক, কারণ 
ঈশ্বর হলেন সর্বপ্রকারে চিণ্ময় অপরপক্ষে প্রকৃতি হল সর্বপ্রকারে জড়। তবে 
ঈশ্বর প্রকৃতিকে নিয়ন্্ণ করেন এবং তাকে নানানরূপে সাঁজয়ে 'বাভন্ন জু 
বস্তু উৎপাদন করেন। সুতরাং তাঁর মতে ব্রহ্ম কিছুতেই বিশ্বের উপাদান কারণ 
হতে পারেন না, তিনি কেবলমাত্র নিমিত্ত কারণ। প্রকীতির কাছ হতে উপাদান 
নিয়ে তিনি তাকে 'বাভন্নর্প দিয়ে বিভিন্ন বস্তু সৃষ্টি করেন, যেমন মাটিকে 
উপাদান ক'রে কুম্তকার বিভিন্ন মৃৎপান্র নির্মাণ করে। 

মাধেবর মতে তা হলে বিশ্ব তিন জাতীয় বিভিন্ন পদার্থের সমন্টি। তাতে 
আছে অসংখ্য জাঁবাত্বা, অসংখ্য জড়বস্তু নিয়ে গঠিত প্রকৃতি এবং সর্বোপরি 
তাদের নিয়ন্মণ করবার জন্য আছেন ঈশ্বর। তারা এক নয়, তারা বহু। তারা 
শুধু বহু নয়, তারা পরস্পর বিচ্ছিন্ন । ব্রহ্ম স্বীয় শক্তবলে অপর দুই 
পদার্থকে নিয়ল্লণ করেন এবং তাদের প্রয়োজন মত পরিচালিত করেন। তানি 
শাসকমান্ন। সুতরাং ব্রহ্ম এখানে একেশ্বরবাদের ঈশ্বরে রুপান্তরিত হয়ে গেছেন। 

(৩) বল্লভাচার্যের মতে ব্রহ্ম সৃষ্টির নিমিত্ত কারণও বটে উপাদান কারণও 
বটে। তাঁর মতে ব্রহ্ম সর্বব্যাপী এবং তিনি সর্বত্র অধিষ্ঠান করেন। মোট কথায় 
রহ্ম প্রকাশ হয়েছেন। ব্রন্দের বাঁহরে ছু নেই, তান সর্বব্যাপী, তিনি জড়েও 
আছেন, জবেও আছেন, বিশ্বের প্রতি অণু পরমাণুতে আছেন। 

জীবাত্বা তাঁর মতে ব্ৰহ্ম হতে স্বতন্ম নয়, ব্রন্মের মধ্যেই তার অবাস্থাত, তবে 
তা ব্রন্দের অংশস্বর্প। স্ফুলিঙ্গ যে হিসাবে আগ্মিরই অংশ, জীবাত্মাগলিও 


সূচীপত্রে যান 


১৪৮ উপাঁনষদের দর্শন 


সেই হিসাবে ব্রন্মের অংশ । ব্রন্দেরই তারা রূপাবশেষ মাত্র, তবে তাদের মধ্যে 
আনন্দত্বের গুণ ঢাকা পড়ে গিয়েছে । অণুর মত তাদের পারমাণ, কিন্তু তারা 
সমগ্র দেহে বিরাজ করবার ক্ষমতা রাখে । যেমন চন্দন কাচ্ঠের গন্ধ বহুদূর 
পর্যন্ত নিজেকে ছাড়িয়ে রাখতে পারে। 

জড় জগতও এইরূপ ব্রন্মেরই অংশ। এখানে আনন্দশাক্ত এবং চিৎশাক্ত, 
ব্রন্মের এই উভয় শাক্তই ঢাকা পড়ে গেছে এবং কেবল মাত্র তার সত্তা বজায় 
আছে। সেই কারণেই জড় জগত জড় বলে প্রতীয়মান হয়। তারও ব্রহ্ম 
উপাদান কারণ এবং নিমিত্ত কারণ। “বিশেষ সৃন্টি ও প্রলয় মানে আর কিছুই 
নয়, ব্রন্মের এই 'বাভন্ন আকারে আবির্ভাব ও তিরোভাব মান্র। ব্রহ্ম যখন ভোগ্য- 
বস্তু রূপে আবির্ভুত হন, তখনই বিশেষ সৃষ্টি হয়। আর যখন কারণরূপে 
তান তিরোহত হন এবং সাধারণ অনুভূতির বিষয়ঈভূত আর থাকেন না, 
তখনই বিশ্বের লয় হয় 15 

ব্ৰহ্ম সনাতন, সর্বজ্ঞ এবং সর্বত্র বিরাজমান। তাঁর 1তনাঁট প্রধান গুণ 
আছে। তা হল সং, চিৎ এবং আনন্দ৷ ব্ৰহ্ম নিজের ইচ্ছামতই সৃষ্ট ভাঙেন 
বা গড়েন। তার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। এই সন্টির উদ্দেশ্য 
রসোপলান্ধ। যেমন আমরা খেলা ক'রে বা রঙ্গমণ্০ে আঁভনয় ক'রে সুখ পেয়ে 
থাঁক। যখন সৃন্টি রূপে ব্রহ্ম প্রকাশ নেন, তখন তাঁর প্রকীতির মূলত কোনো 
পরিবর্তন হয় না; কেবল রূপের পার্থক্য হয়, যেমন সাপ পাকানো অবস্থায় 
এক রকম দেখায়, আবার পাক খুললে ভিন্ন রকম দেখায়। 

সুতরাং ব্রহ্ম, জীব ও জড়ের মধ্যে যে সম্বন্ধ তা একত্বের সম্বন্ধ। শঙ্করও 
তাদের ওপর একত্বের সম্বন্ধ আরোপ করেন, তবে তা স্বতন্ত্র ধরনের । তানি 
বলেন জীবও জড়ের জগত ও ব্ৰহ্ম, কিন্তু ব্রন্দ ব্যাতীরক্ত তাদের কোনো 
পারমার্থক সত্তা নেই, দেখার ভুলে তাদের জীব ও জগত রূপে দেখি। 
রজ্জুকে যখন সর্প বলে ভ্রম করি, তখনও তা রজ্জুই থাকে। বল্পভাচার্য যে 
একত্ব আরোপ করেন তার মধ্যে ভুল দেখবার কোনো কথা ওঠে না। তান যে 
একত্ব আরোপ করেন তা অংশ ও অংশঈর একত্ব, অঙ্গ ও অঙ্গীর একত্ব। 
দেহের অংশ 'হসাবে কোনো বিশেষ অঙ্গ দেহের সঙ্গে এক। এও তেমনি। 
ব্রহ্ম হলেন সর্বব্যাপী। জড় জগত এবং জীব তাঁরই অংশ এবং অংশ হিসাবে 
তারা প্রকীতিতে এবং অন্য সব বিষয়ে রন্ষের সঙ্গে একেবারেই এক। উপ- 
নিষদের বচন 'সর্বং খাঁল্বদং ব্রহ্ম’ অর্থে সহজ সরল ভাবে যা বুঝি বল্লভাচার্য 
সেই অর্থই সোজাসুজি মেনে নিয়েছেন। 

(৪) সর্বশেষে আমরা নিদ্বার্কের সিদ্ধান্ত আলোচনা করব। 'নিম্বার্কের 
মতের সঙ্গে মাধেবর মতের কিছু মিল পাওয়া যায়। তিনিও বহু ও নানাকে সত্য 


eR আন 


৪ Ghate, Vedanta, p. 86. 


সূচীপত্রে যান 


সখা লো চন। ১৪১৯ 


বলে গ্রহণ করেন। মূলত তিন শ্রেণীর স্বতন্ত্র পদার্থের কথা তানও স্বীকার 
করেন। তা হল চিৎ অর্থাৎ জীবাত্মা সমুদয়, আচিৎ অর্থাৎ জড় বস্তু সমুদয় 
এবং ঈশ্বর। 

জীবাত্মার বৈশিষ্ট্য হল তা জ্ঞানস্বরূপ। তাঁর মতে জ্ঞাতা এবং জ্ঞান 
উভয়ই এই জাবাত্মা হতে উদ্ভূত। সূর্য যেমন আলোকও বটে, সকল 
আলোকের আধারও বটে, এও তেমান। এই জাঁবাত্বাগুলি অহংজ্ঞানযুক্ত, 
অর্থাৎ তাদের স্বতল্ন ব্যক্তিত্বকে তারা অনৃভব করে। এই অহং জ্ঞান সকল 
অবস্থাতেই তাদের সঙ্গে সংযুক্ত থাকে । এমন কি মুক্ত অবস্থাতেও এই অহং 
জ্ঞানের খণ্ডন হয় না। তাদের আরও দ্াট গুণ আছে। তারা কর্ম করতে 
আঁধিকার এবং তাদের ভোগ করবার সামর্থয আছে। তাদের কর্তৃত্ব ও ভোতৃত্ব 
এই দুই গুণই বর্তমান। তারা কিন্তু সম্পূর্ণ স্বাধীন নয়, ঈশ্ববের শাক্তিদ্বারা 
নিয়ন্তিত। এই জন্য তাদের তৃতীয় গুণ হল তাদের নিয়াম্যত্ব। 

জড় পদার্থগ্লিকেও তিনি তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম 
শ্রেণীতে আসে অবাস্তব জড় বস্তু, যেমন ঈশ্বরের জ্যোতি, তাঁর আবাসস্থান, তাঁর 
ভূষণ ইত্যাঁদ। এরা অবাস্তব বলে তিনি তাদের অপ্রাকৃত এই নামকরণ 
করেছেন। 'দ্বিতনয় শ্রেণীতে পড়ে বাস্তব জগতের যত কিছু জড় পদার্থ আছে। 
তারা প্রকৃতি বলতে যা বুঝায় তাই এবং সতত, রজ ও তম, এই তিল গণের 
দ্বারা প্রভাবান্বিত। তৃতীয়ত আছে কাল। তা সত্য, তা তাঁর মতে একুটি 
পদার্থ তবে তা চিংশাক্ত বিশিষ্ট নয়। 

সবার উপরে আছেন পরমাআ্া। ইনিই হলেন তাঁর মতে শ্রীকৃঃ। কৃষ্ণ 
সর্বাবষয়ে নির্দোষ এবং সকল সদৃগ্‌ণের আধার স্বরূপ । ইনি যুগে যুগে, 
কালে কালে, প্রয়োজন হলে মানুষ রূপেও পাঁথবীতে অবতীর্ণ হন। তিনি 
“জগতের নিমিত্ত কারণও বটেন, উপাদান কারণও বটেন। হান এই হিসাবে 
উপাদান কারণ যে তাঁর সুক্ষ্ম অবস্থায় বর্তমান স্বাভাবক চিৎ শক্তি ও আঁচিৎ 
শক্তিকে স্কুল অবস্থায় প্রকাশ হতে দেন। আর তিনি এই হিসাবে নিমিত্ত 
কারণ যে তান জীবাত্মাগুলিকে তাদের কর্মফলের সঙ্গে এবং ভোগ্য বস্তুর সঙ্গে 
সংযুক্ত করেন। এই হিসাবে বিশ্বের সৃষ্টি মানে আর কিছুই নয়, যা সক্ষম 
অবস্থায় ছিল তাকে স্থল অবস্থায় প্রকাশ দেওয়া এবং এই কারণেই সৃষ্টি অর্থে 
পাঁরণাম !”* 

এই বিশ্লেষণ দেখে মনে হয় তানি এক হিসাবে জড় ও জীবকে ব্রহ্ম হতে 
উৎপন্ন বলেই মনে করেন। সে যাই হক, এ বিষয় কিন্তু নিশ্চিত হতে পারি 
যে এই ‘তন শ্রেণীর পদার্থের পরস্পরের বিভিন্নতাকে তিনি স্বীকার ক'রে 
নেন। ৱন্ধের বা কৃষ্ণের সঙ্গে জব ও জড়ের যা সম্পর্ক তাকে তান দুই রূপে 


& 01055, Vedanta, p 30 


সুচীপত্রে যান 


১৫০ উপনিষদের দর্শন 


ব্যক্ত করেছেন। তিনি বলেন সে সম্বন্ধ ভেদেরও বটে, অভেদেরও বটে। এই 
হিসাবে জীব ও জড় ব্ৰহ্ম হতে ভিন্ন, যে ব্ৰহ্মকে তাদের সঙ্গে এক বলে যাঁদ 
নিদেশ করি, তা হলে আর ব্রহ্ম সম্পূর্ণরূপে অদ্বিতীয় থাকেন না, তিন 
সসাম হয়ে পড়েন। আবার অপর পক্ষে তারা ব্রন্মের সঙ্গে অভিন্ন এই হিসাবে 
যে তারা ব্রহ্মের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং ব্রহ্ম হতে স্বতন্্রভাবে 
তাদের নিজেদের অস্তত্ব বজায় রাখতে সক্ষম নয়। কাজেই আভন্নতা অর্থে 
এখানে দাঁড়ায় স্বাবলম্বিতার অভাব, তাঁর নিজের ভাষায় 'পরতন্ন-সত্তা-ভাব । 
আমরা সব কট 'বাভন্ন ভাষ্যের সংক্ষপ্ত বিবরণ এখন পেয়েছি। ভাবতে 
আশ্চর্য লাগে যে একই ব্রহ্মস্‌ত্রের ব্যাখ্যা হতে এতগঢ়ল 'বাঁভন্ন ধরণের মতের 
উৎপাঁত্ত হয়েছে। মতগনলর মধ্যে পরস্পরের বিরোধের পরিমাণও খুব বেশী। 
এক প্রান্তে পাই মাধবাচার্যের মত। তিনি সম্পূর্ণ রূপে বহুবাদের পক্ষপাতী । 
এমন কি তান জীব ও জড় সম্পর্কে ব্রন্মের উপাদান কারণত্বও স্বীকার করতে 
প্রস্তুত নন। তিনি অদ্বৈতবাদেরই বিরোধী । 
শনম্বাকের মতের সাহত তাঁর মতের খানিক সাদৃশ্য দেখা যায়। নিম্বার্ক 
মাধবাচার্ষের মত এক পক্ষে বহুকে মানেন, কিন্তু অপর পক্ষে ব্রহ্ম যে তাদের 
উপাদান কারণ, সেকথাও স্বীকার করেন। 1তানও মাধেহের মত একেশ্বরবাদে 
বিশ্বাসী এবং ব্রহ্দকে অধিকন্তু শ্ৰীকৃষ্ণ রূপে কল্পনা করেছেন। তিনি মূলত 
বহুবাদকেই প্রাধান্য দেন বেশী, অথচ রন্ষের উপাদান কারণত্ব স্বীকার ক'রে 
, জড় জগত ও ব্রন্ষের মধ্যে একরকম একত্বের সম্বন্ধও আরোপ করেন। 
তিনি বহ7বাদের প্রাত আকৃষ্ট হয়েও একত্বের দাবী সম্পূর্ণ উপেক্ষা করতে 
পারেন নি। এই কারণে 'িম্বাকেরে মতকে দ্বৈতাদ্ধৈতবাদ বলা হয়ে থাকে। 
অপর পক্ষে শঙ্কর, রামানুজ ও বল্লভাচার্ষের মতগুলেকে আমরা এক 
শ্ৰেণীভুক্ত করতে পাঁর। কারণ, তাঁরা মোটামুটি একত্বের উপর বা অদ্বৈত- 
বাদের উপরই প্রাধান্য দেন বেশী । তাঁদের তিন জনেরই মতে ব্রহ্ম সমস্ত বিশ্বের 
নিমিত্ত কারণও বটেন, উপাদান কারণও বটেন। 'কিন্তু তাঁদের মতের পার্থক্য 
ইীন্দ্িয়গ্রাহ্য জগতে যে নানা বস্তু ও জীব দেখি তাদের প্রকৃতি সম্পর্কে। এই 
যে বিশ্বকে আমরা অনুভব করি তা একক পদার্থ, না বহু বিভিন্ন পদার্থের 
সমান্ট। তাঁদের পরস্পরের মতের পার্থক্য এই প্রশ্নাট সম্পর্কে তাঁরা যে উত্তর 
দিয়েছেন, তা হতে পরিজ্কার হয়ে যায়। এদের মধ্যে কেউ কেউ বহর দাবীকে 
আংশিকভাবে স্বীকার করেছেন, কেউ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। এক পক্ষে 
তাঁরা সকলেই স্বীকার করেন যে এই বিশ্ব একই মোৌলক পদার্থ হতে উৎপন্ন 
হয়েছে। তবে সেই এক মৌলিক পদার্থ নিরন্তর সকল অবস্থাতেই এক কিনা, 
সেই নিয়ে তাঁদের মতদ্বৈধ আছে। শঙ্কর বলেন সেই মৌলিক পদার্থ সকল 
অবস্থাতেই আঁবামশ্র ভাবে এক, তা একমান্র, দ্বিতীয়াবহীন। যখন তাকে 
আমরা বহুর আকারে দোখ তাকে ভুল দোঁখ এবং এই ভ্রান্তর জন্য দায়ী মায়া। 


সূচীপত্রে যান 


পমালোটনা ১৫১ 


এই হিসাবে দেখতে গেলে, কেবল মাত্র একের দাবীকে সম্পূর্ণভাবে গ্রহণ ক'রে 
তান বহুর দাবীকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। এই কারণে শঙ্করের 
মতকে কেবল অদ্বৈতবাদ বলা হয়েছে। 

রামানুজও একের দাবীকে স্বীকার করেছেন, কিন্তু বহুর দাবীকে সম্পূর্ণ 
উপেক্ষা করতে পারেন নি। তান জীব ও জড়কে ব্রন্ধের অংশ বিশেষ বলে 
কল্পনা করেছেন এবং ব্রহ্মের নিজের মধ্যে এই যে বিভাগ তাকে তান 
স্বাভাবিক এবং সনাতন বলে গ্রহণ করেছেন। সুতরাং তাঁর মতে ব্রহ্ম একই 
বটেন, কিন্তু বহকে জাঁড়য়ে নিয়ে এক। কাজেই তানি আঁবমিশ্রভাবে অদ্বৈত- 
বাদকে গ্রহণ করেন নি, অদ্বৈতবাদকে "তান বহ:দ্বারা বিশিষ্ট করে গ্রহণ 
করেছেন। এই কারণে তাঁর মতকে বাঁশষ্টাদ্বতবাদ বলা হয়ে থাকে। 
অদ্বৈতবাদ এখানে বহুর দাবীকে স্বীকার ক'রে নিয়ে বিশিষ্টতা লাভ করেছে। 

অপর পক্ষে বল্পভাচার্যও রামানূজের মত বহুব দাবীকে সম্পূর্ণ প্রত্যাখ্যান 
করেন নি। তবে রামানূজের মত জীব ও জড়কে ব্রহ্মের সনাতন অংশ বলে 
কোনো সুস্পষ্ট মত প্রকাশ করেন নি। তাঁর মতে তারাও ব্রন্মের অংশ, যেমন 
স্ফুলিঙ্গ আগ্নর অংশ, যেমন অসংখ্য ঢেউ সাগরের অংশ, যেমন অগণ্য শিখা 
আগুনের অংশ। তান বলেন এই দৃশামান জগত রন্ষেরই রূপ, ব্রহ্ম এই 
রূপেই প্রকাশ হয়েছেন। আমরা বিশ্বকে ষে রূপে দেখ সেই রূপই এর আসল 
রূপ, এ দেখায় কোনো ভ্রান্ত জড়িত নেই, এ দেখায় কোনো মায়ার খেলা নেইু। 
তিনি মায়াবাদকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। একের দাবীকে তানি স্বীকার 
করেন, কিন্তু তা অবিমিশ্র দ্বিতীয়বিহীন একত্ব নয়। তাঁর মতে বহু আছে 
বটে, কিন্তু এই বহযত্ব ব্রন্মের মৌলিক বা স্বাভাবিক ভেদ নয়। যে কোনো 
বিরাট বস্তুকে আমরা বিশ্লেষণ ক'রে বহু অংশ পেতে পাঁর। মনের দ্বারা 
বিশ্লেষণ ক'রে আমরা এই ভাবে ব্ন্মের একত্বের মধ্যেও বহুর আঁবদ্কার করতে 
পারি। এখানে একও সতা, বহুও সত্য, এই বহু একেরই অঙ্গস্বর্প। 
সুতরাং শঙ্করের সাঁহত তাঁর মতের দ্যাট বিষয়ে পার্থক্য দৃষ্টিগোচর হয়। 
প্রথম, বহুকে জাঁড়য়ে নিয়ে তানি রন্ষেব একত্ব স্বীকার করেন। শঙ্কর কিন্তু 
বহুর অস্তিত্ব কোনো মতেই স্বীকার করতে প্রস্তুত নন। দ্বিতীয়ত, শঙ্কর ঠিক 
সেই কারণে এই দৃশ্যমান বহুর জগতকে মায়ার রচনা বলে প্রত্যাখ্যান করতে 
চেষ্টা করেছেন। অপর পক্ষে বল্লভাচার্য এই হীন্দ্রিয়গোচর বিশ্বের বহঃত্বকে 
সত্য বলেই মেনে নিয়েছেন, মায়াবাদকে তান গ্রহণ করেন 'নি। মায়াবাদকে 
বর্জন ক'রে তান অদ্বৈতবাদকে গ্রহণ করেছেন বলে তাঁর মতকে বিশদদ্ধাদ্বৈত- 
বাদ বলা হয়ে থাকে। 

ওপরের এই বিশ্লেষণ থেকে দেখা যাবে যে এই পাঁচাট দর্শনের মধ্যে মতের 
অনৈক্যের দিক থেকে দেখতে গেলে চার জন ভাষ্যকারের মধ্যে দা পরস্পর 
রোধ মত দেখা যায়। তার এক দিকে আছেন নিম্বার্ক, মাধৰ ও রামানূজ 


সূচীপত্রে যান 


১৫২ উপনিষদের দর্শন 


এবং অপর দিকে আছেন শঙ্করাচার্য। নিম্বার্ক মাধৰ এবং রামানূজ বহু- 
বাদের সমর্থক, তাঁরা ব্রহ্মকে এক মাত্র এবং আঁদ্তীয় সত্তা বলে গ্রহণ করেন 
না। সেই কারণেই তাঁদের বিশেষ বিরোধ এসে পড়ে শঙ্করাচার্ষের ব্যাখ্যার 
সঙ্গে। তান বিশুদ্ধ একবাদের পক্ষপাতী । তাঁর মতে ব্রহ্ম একমাত্র এবং 
অদ্বিতীয় সত্তা, সঙ্গে অন্য সত্তার সহাবাস্থীত নেই। সংাষ্টর গঠন রুপ, 
তা বহু না এক সত্তাদ্বারা গঠিত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন সৃম্টি একটি- 
মাত সত্তাদ্বারা গঠিত এবং সেই সত্তা হলেন ব্রহ্ধ। তিনি বহুকে গ্রহণ ক'রে 
এক নয়, তান নিরন্তরই এক, বহু বা নানা কিছ নেই, তা দেখার ভূল। তানি 
অত্যন্ত বিশুদ্ধরূপে একবাদী। এই অর্থে তাঁকে আমরা বিশহদ্ধরূপে একবাদী 
বলতে পাঁর। এই কারণে শঙ্করের ব্যাখ্যাকে অন্য কোনো ব্যাখ্যার সাঁহত 
শ্রেণীভুক্ত করতে পারি না। তাঁর মত নিজেই একি নূতন শ্রেণী সান্ট করে। 

রামান্জ প্রভৃতির মত এবং শঙ্করের আবিমিশ্র একবাদের মধ্যে পার্থক্য 
এইভাবে অত্যন্ত বেশী । তাদের পরস্পরাবরোধশ মত বলে বর্ণনা করা 
যায়। একপক্ষে শঙ্কর যেমন একট মাত্র সত্তার আস্তত্ব স্বীকার করেন, তেমন 
অপর তিন ভাষ্যকার ঠিক তার বিরোধী মতকে পোষণ করেন। তাঁরা 
বহুবাদকে গ্রহণ করেন। বল্লভাচার্ষের মত এই দুই বিরোধী শ্রেণীর মতের 
মাঝামাঁঝ। ‘তান যেন এই দুই পরস্পরাবরোধন মতের সামঞ্জস্য এনে একটি 
পূর্ণতর মত স্থাপনের চেষ্টা করেছেন। তাঁর মতে জীবও ব্রহ্ম জড়ও ব্রহ্ম, 
সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবই ব্রহ্ম । বৰহ্মের বাহরে কিছুই নেই, বক্ষ হতে 
পৃথকও কিছু নেই। বহু ও নানারূপে বিরাজমান জনবও জড়ের জগত কল্পনা 
নয়, মায়ার রচনা নয়, তারাও ব্রহ্মের সত্য প্রকাশ। একই সত্তা, একই সর্বব্যাপী 
শক্তি আমাদের কাছে বহু ও নানারূপে প্রকাশ নিচ্ছেন। এই হিসাবে তিনি 
সর্বেশ্বরবাদের পাঁরপোষক হয়ে পড়েন। একদিকে বহুবাদের দাবীকে তান 
স্বীকার করেন, অপরদিকে একবাদের দাবীঁকেও তিনি গ্রহণ করেন। শঙ্কর 
এককে গ্রহণ ক'রে বহুকে বর্জন করেছেন। তান তা করেন নি। রামানুজ 
প্রভাত এককে পরিহার ক'রে বহুকে গ্রহণ করেছেন। তিনি তাও করেন নি। 
তিনি শঙ্করের একবাদকেও গ্রহণ করেছেন আবার বহুবাদের দাবীকেও স্বীকার 
করেছেন। এই দুই পরস্পরবিরোধ মতের সঙ্গে সামঞ্জস্য এনে তান একটি 
পূর্ণতর মতের স্থাপনা করেছেন। 

উপরের আলোচনা হতে দেখা যায় যে উপাঁনষদের মূল চিন্তাধারার সঙ্গে 
আমরা সব থেকে বেশী মল পাই বল্লভাচার্ষের ব্যাখ্যার সাঁহত। অন্তত 
একজন ভাব্যকারের ব্যাখ্যার মধ্যে যে আমাদের "সিদ্ধান্তের সমর্থন আছে তা 
বিশেষ তৃপ্তির কারণ। উপাঁনষদের মূল চিন্তাধারা যে সর্বেশ্বরবাদী এবং 
্াডকরের অদ্বৈতবাদকে ঠিক গ্রহণ করে না, এ বিষয় পূর্বের দুটি অধ্যায়ে আমরা 
বিস্তারিত আলোচনা করোছ। সৃন্টি এক না বহু, এই প্রশ্নের উত্তরে উপানষদ 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৫৩ 


বলে যে মূলত সৃষ্টি এক, কিন্তু আপাতদৃষ্টিতে তা বহুর রূপ নেয়। 
সৃন্টি ঠিক বহুও নয়, একও নয়। বহুকে গ্রহণ ক'রে তা এক। তা জটল- 
ভাবে এক, যেমন চিনির কলের কারখানা জাঁটলভাবে এক। এখন এই দার্শানক 
সিদ্ধান্তের উৎকর্ষ কতখানি সেই প্রশ্নের উত্তর দেবার সময় এসেছে। 

শঙ্কর যে মতের পাঁরপোষক তাকে আমরা শুদ্ধ একবাদ বলতে 
পারি। কারণ, তা বহর দাবীকে আদৌ স্বীকার করে না, কেবল মাত্র একের 
দাবীকেই গ্রহণ করে। তিনি বলেন বিশ্ব কেবল মাত্র একটি সত্তা দিয়ে গঠিত। 
এই সত্তা জটিলভাবে এক নয়, এর মধ্যে বহর কোনো স্থান নেই। কিন্তু বহুকে 
ত সোজাসুজি এমনভাবে উড়িয়ে দেওয়া যায় না। জগতের মধ্যে বহু ও নানা 
যে আছে তা ত অস্বীকার করা যায় না। এমন কি শঙ্করও ঠিক তা অস্বীকার 
করতে পারেন নি। তিনি বহু ও নানাকে একেবারে অসৎ বলতে পারেন নি, 
তাকে সদসং বলেছেন। অর্থাৎ তারা আছে আবার ঠিক নেইও। এইভাবে 
তারা আছে যে তারা সম্পূর্ণ অলক নয়, কারণ ব্ৰহ্মই তাদের ভিত্তি। স্বপ্নের 
জগতকে যেমন সম্পূর্ণ অলক বলে উড়িয়ে দিতে পার একে তা পারি না। 
তারা নেই এই অর্থে যে তাদের যে পাঁরচয় আমাদের হীন্দ্রয় এনে দেয়, তা ভূল 
পরিচয়। কিন্তু ভুল পাঁরচয় বলে সত্যই কি তাদের অস্বীকার করা যায়? 

যে কোনো বস্তুর প্রকৃতি হল এই যে তা নিজেকে সরল হতে জাঁটল আকারে 
পাঁরণত করে প্রগাঁত বা বিকাশের পথে অগ্রসর হয়। জীবজগতে আঁত সুক্ষ 
জব হল প্রোটোজোয়া, তা মাত্র একট কোমাবশিম্ট। তাই আঁবামশ্রভাবে তা এক। 
তা জঁটলভাবে এক নয়। 'কন্তু সেই কারণেই তার জাঁবনশাক্ত প্রকাশের ক্ষেত্র 
অত্যন্ত সংকুচিত ও সাঁমাবদ্ধ। অপরপক্ষে মানুষের মধ্যে আমরা পাই জীবন- 
শাক্তর পূর্ণ প্রকাশ এবং সেই কারণেই মানুষের দেহ অত্যন্ত জাটল। মানুষের 
দেহে কত কোটি কোষ। সেই কোষগুলির কত শ্রেণীবিভাগ । তাদের "দিয়ে 
কত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ গড়ে উঠেছে। সেই অঙ্গপ্রত্যঙ্গগুলির প্রত্যেকেরই কাজ 
স্বতন্ন। অথচ যে প্রাণের দেহ প্রকট রূপ তা একই ৷ প্রাণশক্তির বকাশের 
জন্যই দেহের জটিলতা গ্রহণ। তার অগণিত অংশ আছে। তাই বলে তা বহুধা 
{বিভক্ত নয়, তা নানা কোষের গাণিতিক সমন্টি মাত্র নয়। তাদের মধ্যে এক্য 
আছে, সংহতি আছে, পারস্পারক সামঞ্জস্য আছে, যা দেহকে সামাগ্রকরূপে 
একত্ব গূণাঁবাশম্ট করে। 

কোনো বস্তুকে ব্যাপক ক্ষেত্রে কাজ করতে হলে আর তার জটিলতা পরিহার 
করা চলে না, তার বিশৃদ্ধভাবে এক থাকা চলে না। বিকাশের জন্য, সার্থক 
হবার জন্য তার জাঁটল হতে জাঁটলতর হতে হয়; তার নিজের মধ্যেই নানা 
ভাগ ও বিভাগের প্রয়োজন হয়ে পড়ে। এইভাবে বিকাশে সাফল্যের জন্যই, যে 
কোনো বস্তুকে অবিমিশ্র একত্ব পরিহার ক'রে নিজেকে বিখশ্ডিত করতে হয়, 
তার বহু হতে হয়। কিন্তু এই বহ: হওয়া ও বহ্বাদীর বহনত্বের মধ্যে অনেক 


সূচীপত্রে যান 


১৫৪ উপনিষদের দর্শন 


পার্থক্য। এখানে একই বহকে ব্যেপে আছে, একই শাক্তর একই ইচ্ছা, একই 
নিয়ম এখানে ছড়িয়ে আছে। কিন্তু বহুবাদের কল্পনায় যে বহন; বস্তু বা বহন সত্তা 
তারা পরস্পর সম্বন্ধীবহীন ও বিচ্ছিন্ন। এই বহবাদের মতে বিশ্বের মধ্যে 
কোনো একত্বের যোগসূত্র পাওয়া যায় না। 

কিন্তু এই আঁবামশ্র বহুবাদ যুক্তি দিয়ে সমর্থন করা যায় না। আপাত- 
দৃষ্টিতে শ্ব বহু 'বাশ্লষ্ট বস্তুর গাঁণাতক সমাচ্ট বলে মনে হবে। 'কন্তু ভাল 
ক'রে নজর 'দয়ে দেখলে কতকগীল বিষয়ে দৃাম্ট আকৃষ্ট হয়। আমরা দোখ 
বিশ্বের মধ্যে বাভন্ন বস্তু পরস্পর পরস্পরের ওপর প্রভাব বিস্তার করে। শুধু 
তাই নয়, এই বহ; বস্তুর ক্রিয়া ও প্রাতিক্রিয়ার মধ্যে আমরা একটা শৃঙ্খলা পাই। 
বাভন্ন বস্তুর বাভিন্ন গুণ। সেই গুণের বাভন্নতা সত্তেও তারা একই নিয়মে 
ক্রিয়া ক'রে যায়। 'বাভন্ন মৌলিক বস্তুর উপর তাপের ক্রিয়া একই। তাপ কম 
হলে তারা কঠিন পদার্থের রূপ গ্রহণ করে, বেশ হলে তারা তরল পদার্থ হয়, 
আরও বেশ হলে তারা বাম্পীয় পদার্থের রূপ গ্রহণ করে। এইরূপ নানা 
প্রাকীতিক 'নয়মের দ্বারা বিভন্ন বস্তুর ক্রিয়া ও প্রতিক্রিয়া নিয়ামত হয়। তার 
কোনো ব্যাতন্রম ঘটে না। 

শুধু তাই নয়, প্রকৃতির মধ্যে উদ্দেশ্যপ্রণোদিত ক্রিয়ার লক্ষণ যথেষ্ট দেখা 
যায়। উদাহরণস্বরূপ বিভন্ন শ্রেণীর জীবের বিন্যাসের কথাই ধরা যাক। 
জীব্‌ সেই জড় পদার্থ হতেই তার পাষ্ট সংগ্রহ করে, 'কন্তু সকল জাব তা 
পারে না। যে শ্রেণীর জীব তা পারে তা হল উদ্ভিদ । ভূমি হতে খাদ্য সংগ্রহ 
ক'রে তাকে দেহের পম্টি হিসাবে গ্রহণ করতে তারাই পারে। ফলে জড় পদার্থ 
জৈব পদার্থে পাঁরণত হয়। অন্য জীব উন্ভিদ হতেই দেহের পুষ্টি সংগ্রহ করে। 
তাই প্রথম বিকাশ লাভ করে উত্তিদ। তারপর আসে সেই শ্রেণীর জীব যারা 
উত্তিদভোজা। যেমন গরু, ছাগল, হরিণ ইত্যাদি। তারপর আসে ব্যাঘ্রাদর 
মত মাংসাশী জনব। তারা খাদ্য সংগ্রহ করে উদ্ভিদভোজ' জীবের দেহ হতে। 
এইসব বিষয় বিবেচনা করলে সন্দেহ থাকে না যে সমগ্র বিশ্বজুড়ে একই 'বরাট 
শাক্ত ব্যাপকভাবে কাজ করছে। কি সূক্ষমতম বস্তু, কি গ্রহনক্ষত্র বা 
ছায়াপথপুঞ্জ, কেহই এই ব্যাপক শাক্তর গশ্ডির বাহিরে যেতে পারে না। সকলেই 
ওতপ্রোতভাবে পরস্পরের সহিত সংযুক্ত। সৃতরাং বিশুদ্ধ বহুবাদ কখনো 
এই মৌলিক তথ্যগীলকে উীঁড়য়ে দিতে পারে না। 

এইভাবে দেখতে গেলে উপানষদের সর্বেশ্বরবাদ বা সর্ব্রক্ষবাদকে এদের 
থেকে পূর্ণতর দার্শানক মত বলে গ্রহণ করা যায়। ঠিক বলতে ক 'বশ্বের 
গঠন সম্বন্ধে যে প্রশ্ন তার এর থেকে সন্তোষজনক সমাধান হতে পারে না। 
এখানে দ্বন্ব এসে পড়ে দুই 'বাভন্ন মতের। কেহ বলেন বিশ্ব কেবল মাত্র 
আঁবামশ্রভাবে একটি বস্তু দিয়ে গঠিত। শঙ্করের তাই মত। আবার কেহ 


সূচীপত্রে যান 


সমালোচনা ৬৫৫ 


বলেন বিশ্ব অসংখ্য বিশ্লিষ্ট বস্তু দিয়ে গঠিত। আধুনিক বস্তুবাদের তাই মত। 
উপনিষদে বলে বহু বিীশ্রম্ট বস্তু কিন্তু একই ব্যাপক সত্তার প্রকাশ। 
শঙ্করাচার্যের বিশদদ্ধ একবাদকে গ্রহণ না ক'রে উপানিষদের উৎকর্ষ বৃদ্ধি 
পেয়েছে। 

ভারতীয় দর্শনের ইতিহাসে উপানষদের যুগেই এইভাবে এক ও বহর 
দ্বন্দ্বের একটি সন্তোষজনক মীমাংসা হয়ে 'গয়োছল। কিন্তু ইউরোপীয় দর্শনের 
ইতিহাসে এতখানি পাঁরপরুতা বা পূর্ণতা লাভ করতে অনেক সময় লেগে 
গিয়োছিল। ঠিক বলতে কি অষ্টাদশ শতাব্দীতেই প্রথম ইউরোপে সবেশ্বর- 
বাদ বা বহযীবশিষ্ট একবাদের জন্ম হয়। জার্মান দার্শানক শেলিংই প্রথম 
উপানষদে বার্ণত এই তত্ত্বের সমস্থানীয় বা তুল্য মত প্রবর্তন করেন। শেলিং- 
এর মতে জড় এবং চেতন এই উভয় প্রকার বস্তুর ভিতরেই একই 'বশ্বশাক্ত 
নিহিত আছে। মানুষের মনে যে শাক্ত কাজ করে, প্রকীতির মধ্যেও সেই শীক্ত 
বিরাজ করে। তাঁর মতে এই 'বশ্ব একটি বিরাট সত্তার ক্রমবিকাশ মান্র। এই 
সম্পকে দার্শানক ইতিহাসকার থল তাঁর মতের যে 'ববরণ 'দয়েছেন তা 
উদ্ধত করা যেতে পারে। "তাঁন বলেছেন, 

“পরিণত অবস্থায় শোলং-এর দর্শন এক প্রকার সর্বেশ্বরবাদ প্রচার করে যা 
বিশ্বকে একটি জীবন্ত, বিকাশশনল, সুগঠিত বস্তু হিসাবে কল্পনা করে। তার 
প্রত্যেক অঙ্গের তার মধ্যে নার্দিন্ট স্থান আছে এবং তারা সমগ্রকে শক্ত আধান 
করে। এই অর্থে জ্ঞাতা এবং জ্ঞেয়, পদার্থ এবং তার রূপ, মানাঁসক এবং বাস্তব 
সত্তা-সবই এক এবং আভন্ন হয়ে যায়। একই বহু হয় এবং বহু এক হয়, 
যেমন কোনো দেহ হতে তার অঙ্গগুলিকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না, 
কিম্বা দেহ ব্যাতিরেকে তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারি না, কিম্বা তাদের বাদ 
দিয়ে দেহকেও বুঝতে পারি না।”১ 

বিশ্বের গঠন সম্বন্ধে উপানষদে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা যেমন 
পাশ্চাত্য দর্শনে সমার্থত হয়েছে তেমন আধুনিক যুগে বিশিষ্ট বৈজ্ঞানিকদের 
সমর্থন পেয়েছে । তার কারণ, এই "সিদ্ধান্ত যুক্তিসম্মত। উদাহরণস্বরূপ এই 
সম্পর্কে বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের মত উল্লেখ করা যেতে 
পারে। গ্রহ নক্ষত্রের পারস্পারিক প্রভাব সম্পর্কে তিনি আপোক্ষিকবাদ 
প্রচার ক'রে পদার্থ বিজ্ঞানের জগতে বিপ্লব এনে দিয়েছিলেন। তাঁর মত 
মনীষার মতেও সর্বেশ্বরবাদই বিশ্বের সব থেকে সন্তোষজনক ব্যাখ্যা । তিনি 
বলেছেন, 

“চন্তা করতে এবং কার্যকারণের সম্বন্ধের মধ্য দিয়ে বিশ্বকে দেখতে 
উৎসাহ 'দয়ে বৈজ্ঞানিক গবেষণা কুসংস্কার হতে মানুষকে মুক্তি দিতে 


¢ Thilly, History of Philosophy, p. 455. 


সুচীপত্রে যান 


১৫৬ উপানিষদের দর্শন 


পারে। এটা নিশ্চিত সত্য যে ধর্মবোধের অনুরূপ একটি বিশ্বাস যে বিশ্ব 
বুদ্ধিসম্মতভাবে গঠিত এবং মননশাক্তর প্রয়োগে তাকে বোঝা যায়, উচ্চস্তরের 
সকল বৈজ্ঞানিক কাজে অস্তার্নীহত আছে। 
এই দডঢ়াবিশ্বাস এবং তার সঙ্গে জাঁড়ত এই ধরনের একাঁট গভীর উপলান্ধ 
যে হীন্দ্িয়গ্রাহ্য জগতে উচ্চস্তরের ধাশাক্তাবাশষ্ট একটি মন আত্মপ্রকাশ করছে, 
এই দুই নিয়ে ভগবান সম্বন্ধে আমার ধারণা গঠিত। সাধারণের ভাষায় তাকে 
সর্বেশ্বরবাদ বলে বর্ণনা করা যায়।৮* 
সুতরাং আমরা দেখি যে বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকও সর্বেশ্বরবাদের গলায় 
বরমাল্য দয়েছেন। দার্শানকের সমর্থন পেলাম, বৈজ্ঞানকের সমর্থন পেলাম, 
কাব কি বলবেন? বৈজ্ঞানিক ও দার্শানক মননশাক্তর সাহায্যে বিশ্বের রূপকে 
হৃদয়ঙ্গম করতে চান। কাঁবর পথ কিন্তু স্বতন্ত্। তাঁর মার্গ অনুভূতির মার্গ। 
তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক তাঁর উপলান্ধতেও কি সর্বেশ্বরবাদের সমর্থন পাওয়া 
যায়। আমরা সৌভাগ্যন্রমে দোখ যে কাঁবও সেই সর্বেশ্বরবাদকেই তাঁর 
উপলান্ধতে লাভ করেছেন। এই সম্পর্কে কাব ওয়ার্ডসওয়ার্থের এই বিষয় 
অভিজ্ঞতার কথা উল্লেখ করা যেতে পারে। তান ছিলেন মরমী কাব, 
প্রকৃতির কাব। প্রকৃতির বুকে কান পেতে, প্রকৃতির মধ্যে নিজেকে ডুবিয়ে 
দিয়ে তিনি যা উপলান্ধ করেছেন তা নিজের ভাষায় এইভাবে বর্ণনা 
করেছেন, 
“এবং আমি উপলান্ধ করেছি 
সেই সত্তাকে, যা উচ্চতর চেতনার আনন্দে 
আমাকে উদ্বেল করে; অতি গভীর ভাবে 
পরিব্যাপ্ত একটি সত্তার নৈসার্গক অনুভূতি, 
যার আবাস অস্তোন্মখ রাবর রাঙা আলোয়, 
গোলাকার মহাসমনূদ্রে, চঞ্চল বাতাসে, 
সুনীল আকাশে এবং মানুষের মনে, 
এমন একটি গাঁতশীল অশরণরী শাক্ত যা 


a ‘Scientific research can reduce superstition, by encouraging people 
to think and view things in terms of cause and effect Certain it is that a 
conviction akin to religious fecling, of thc rationality or intelligibility of 
the world, lies behind all scientific work of a high order. 

This firm belief, a belicf bound up with deep feeling in a superior 
mind that reveals itself in the world of experience, represents my concep- 
tion of God. In common parlance this may be described as pantheistic."’ 

Albert Einstein, Ideas and Opinions, Scicntific Truth, p. 261. 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৫৭ 


সকল মননশাল সত্তা, সকল জ্ঞানের বস্তু 
এবং সব কিছুর মধ্য দিয়ে প্রবাহত হয়৷” 

এই গেল এমন কাঁবর কথা 'যাঁন বিদেশের পাঁরবেশে বার্ধত। আমাদের 
বলেছেনঃ তানও অনুরূপ কথাই বলেছেন। তাঁর উপলান্ধও বলে যে বহু 
ও নানা দ্বারা খাশ্ডত এই বিশ্বের মধ্যেই পরম সত্তার অপ্রকট প্রকাশ। তিনি 
বলেছেন, 

“দেবতা দূরে নাই, গির্জায় নাই, তিনি আমাদের মধ্যেই আছেন। তানি 
জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, পাপ-প্ণ্য, মিলনীবচ্ছেদের মাঝখানে স্তব্ধভাবে 
বিরাজমান। এই সংসারই তাঁহার চিরন্তন মান্দর। এই সজীব, সচেতন, 
বিপুল দেবালয় অহরহ 'বাচন্র হইয়া রাঁচত হইয়া উঠিতেছে। ইহা কোনো 
কালে নূতন নহে, কোনো কালে পুরাতন হয় না। ইহার কিছুই স্থির নহে, 
সমস্তই নিয়ত পাঁরবর্তমান, অথচ ইহার মহৎ এঁক্য, ইহার সত্যতা, ইহার শনত্যতা 
নষ্ট হয় না, কারণ এই চণ্চল বিচন্রের মধ্যে এক নিত্য সত্য প্রকাশ 
পাইতেছেন।”* 

উপনিষদে বলে যিনি এক ছিলেন তানি বহু হতে চাইলেন, তা না হলে 
তিনি আনন্দ পান না যে। তাই ত প্রকাশ হল রূপ রস শব্দ স্পর্শ গন্ধ দিয়ে 
গড়া এই 'বাচন্র ইন্দ্রিয়গ্রাহ্য জগত । তা চণ্চল, তা গাঁতশনীল। জ্ঞাতা ও জ্ঞেয়ের 
সংঘাতে তার 'বাচন্র রূপপাট ফুটে উঠল। তবেই ত তাঁর আনন্দ রূপটি মূর্ত 
হয়ে উঠল । রবীন্দ্রনাথের উপলান্ধতেও সেই কথারই প্রাতধবনি আমরা পাই। 
তিনি বলেছেন, 

“যে ভাবে পরম এক আনন্দে উৎসুক 
আপনারে দুই করি লভিছেন সুখ, 
দুয়ের মিলন যাতে বিচিন্্র বেদনা 
নিত্য বর্ণ গন্ধ গীত কাঁরছে রচনা,”৯০ 


‘‘And 1 have felt 
A presence that disturbs me with joy 
Of celevatcd thoughts ; a sense sublime 
Of something far more deeply interfused, 
Whose dwelling is the light of setting suns, 
And the round ocean, and the living air, 
And the blue sky, and in the mind of men, 
A motion and a spirit, that impels 
All thinking things, all objects of all thought 
And rolls through all things.’ 


> রবান্দু-রচনাবলাী, চতুর্থ খন্ড, পৃ ৪৫৭ 
১০ রবীন্দ্র-রচনাবলী, অস্টম খণ্ড, স্মরণ, পৃ ৯৬ 


Tintern Abbey, Lines, 98-102 


সূচীপত্রে যান 


১৫৮ উপানষদের দর্শন 


এই সম্পর্কে প্রসঙ্গত আর একটি প্রশ্ন উপাঁনষদে উঠোঁছল। তা হল 
ব্রন্ষের প্রকৃতি কি। এ বিষয় বিভিন্ন উপনিষদের মধ্যে মতভেদ আছে। তবে 
এক শ্রেণীর মত বেশ প্রতিষ্ঠালাভ করেছিল, যা বলে বন্ধের প্রকীত হল জ্ঞাতৃ- 
স্বরূপ | যাজ্ঞবল্ক্য এই তত্ব প্রচার করেছিলেন। তাঁর মতে কোনো অবস্থাতেই 
ব্্মের জ্ঞাতুর্প খণ্ডন হয় না। আমরা জান যেখানে দ্বৈতভাব আছে সেখানেই 
জ্ঞাতা ও জ্ঞেয়ের সম্পর্ক থাকে। জ্ঞানের বস্তু না থাকলে জ্ঞাতা থাকবে ক 
করে? কিন্তু তান বলেন দ্বৈতভাব খাঁণ্ডত হলেও বন্ধের জ্ঞাতুরুপ বিনাশ 
হয় না। কারণ জ্ঞাতৃত্ব তাঁর প্রকৃতি, যেমন লবণের লবণ আস্বাদ প্রকৃতি। 
ব্রন্মের স্বরূপ যে জ্ঞানজাতীয় পদার্থের মত, উপনিষদের অন্য বচনেও তার 
সমর্থন পাওয়া যায়। তৌনত্তরীয় উপাঁনষদে বন্ধের ব্যাখ্যা দিতে গিয়ে বলা 
হয়েছে, তিন হলেন “সত্য, জ্ঞান এবং অনন্ত”৯। যাজ্ঞবল্ক্য আরও একটু 
এগয়েছেন। তিনি বলেন ব্ন্গের প্রকৃতি কেবল জ্ঞান বা চৈতন্য জাতীয় 
পদার্থের মত নয়, তান সকল অবস্থাতেই জ্ঞাতুরুপী। কারণ তান বলেন, 
“নি দ্রষ্টা তাঁর দৃম্টির বিলোপ কখনও হতে পারে না, সেই দ্রচ্টত্ব গুণ তাঁর 
আবনাশন।”১২ যাজ্ঞবল্ক্যের এই মত শঙ্কর সম্পূর্ণ গ্রহণ করেছেন মনে হয়। 
এই উক্তির সমর্থনে তাঁর ব্ল্গসূত্রের ভাষ্যের অংশ উদ্ধত করা যেতে পারে। 
[তান বলেছেন, 

“এই আত্মা নিত্য চৈতন্যময়।”৯ৎ 

তিনি আরও বলেছেন, 

“যেমন আকাশে আশ্রিত জ্যোতর প্রকাশ প্রকাশ্য বস্তুর অভাবে অপ্রকট 
থাকে, 'কন্তু প্রকৃতিগত অভাব হেতু নয়, তেমনি বন্ধের চৈতন্য রূপ ৷?” 

সুতরাং তাঁর মতেও যখন দ্বৈতভাব থাকে না, তখনও জ্ঞাতৃত্বরুপ খণ্ডিত 
হয় না। 

উপাঁনিষদের এই ভাবধারার মধ্যে দুটি বিষয় লক্ষ্য করবার আছে। প্রথম 
দেখা যায় যে বিশ্বের প্রকৃতির ব্যাখ্যায় তার অচেতন হতে চেতন পদার্থের 
প্রতি পক্ষপাত বেশ, কারণ তা বলে যে অচেতনত্ব ব্ন্ষের প্রকীতি নয়। 
দ্বিতীয়ত, তা ম্‌লসত্তাকে জ্ঞাতুর্প বলে প্রচার করে। সুতরাং মনে হয় তা 
হয়ে পড়ে। উভয় বৈশিল্ট্ই মনোবাদ বা ইংরোঁজ পরিভাষায় যাকে 'আই- 
ডিয়ালিজম্‌ বলে তার লক্ষণ। কিন্তু লক্ষ্য করবার বিষয় এই যে প্রথমাঁটর 
বিরোধ হল যাকে আমরা জড়বাদ বালি বা ইংরেজি পাঁরভাষায় 'মেটিরিয়ালিজম 
বাল, তার সঙ্গে। আর 'দ্বিতীয়াটর 'বরোধ হল যাকে আমরা বস্তুবাদ বা 


১৯ সত্যং জ্ঞানমনস্তং ব্ৰহ্ম ৷ তোৌত্তরীয় ॥ ব্রহ্মানন্দ বল্পী॥ ১ 


৯২ন হি দ্রচ্টৃদচ্টোর্বপারলোপো বিদ্যতেহাবনাশিত্বাং॥ বৃহদারণ্যক ॥ 8 ॥ ৩ ॥ ২৩ 
১৩ নিত্যটৈতন্যোহয়মাত্মা ৷ শারীরক ভাষ্য ॥ ২) ৩1৯ 


সূচীপত্রে যান 


সম।লোেচনা ১৫৯ 


ইংরেজি পারভাষায় “রয়ালিজম_’ বলি তার সঙ্গে । প্রথমাটর সম্পর্ক বিশ্বের 
প্রকৃতি কি এই প্রশ্নের সঙ্গে । দ্বিতীয়টির সম্পর্ক জ্ঞানের বস্তুর জ্ঞাতা না 
থাকলেও আঁস্তত্ব থাকে কি না এই প্রশ্নের সঙ্গে । 

এই হিসাবে উপনিষদের এই তত্ত্বটির সঙ্গে দুই ধরনের মতের বিরোধ 
এসে পড়ে। যখন বলা হয় যে বিশ্বের প্রকীত জড় নয়, চৈতন্যস্বর্‌প, তখন 
জড়বাদের সঙ্গে এসে পড়ে তার বিবাদ। লক্ষ্য করবার বিষয় এই যে মনোবাদ 
যেমন বিশ্বের সকল বস্তুকেই চৈতন্যময় বলে, আধুনিক বৈজ্ঞানিক জড়বাদও 
ঠিক তার পাল্টা মত প্রচার করে। আধুনিক জড়বাদ জড়বস্তুর সাহায্যে বিশ্বের 
সকল বস্তুর, এমন কি চৈতন্যময় মানবমনেরও ব্যাখ্যা করবার স্পর্ধা রাখে। 
মস্তিচ্কের কোষের মধ্যে আলোড়নকে আমরা চৈতন্য বলে ভ্রম করি। দুই ভিন্ন 
প্রকৃতির সত্তার ব্যাখ্যায় একটির প্রকৃতিকে সম্পূর্ণভাবে অস্বীকার করলে এই 
ধরনের বিভ্রাট ঘটে। 

বিশ্বের মাঝখানে চৈতন্যময় পদার্থের আবির্ভাব দোখ আবার জড়ের 
আবির্ভাবও দেখি। কিন্তু যাঁদ তাদের একটিকে উপেক্ষা ক'রে অন্যাটর 
সাহায্যে সমগ্র বিশ্বের ব্যাখ্যা করার চেষ্টা হয় তা হলে আমাদের আচরণ এক- 
দেশদার্শতাদোষে দুষ্ট হয়। তখন যেন বেশ জোর করেই যাঁক্তসঙ্গত কারণ 
না দেখিয়েও অন্যের দাবীকে উড়িয়ে দেবার চেষ্টা করা হয়ে থাকে। একপক্ষে 
এমন যুক্তিও দেখান হয়ে থাকে যে জড়ের মধ্যেও চৈতন্যের প্রচ্ছন্ন প্রকাশ 
সম্ভব এবং প্রকীতির মধ্যেও শৃঙ্খলা এবং মনন শক্তির প্রয়োগের লক্ষণ 
পাওয়া যায়। অপর দিকে জড়বাদের সপক্ষেও এ কথা বলা চলে যে আমরা 
যাকে জড় বাল, তাঁক সত্যই জড়। জড়ের দুটি লক্ষণ ধরা হয়ে থাকে, তা 
স্থল এবং তা গঁতশ'ল নয়। কিন্তু আধুনিক বিজ্ঞান জড়ের যে ব্যাখ্যা করে, 
সে ব্যাখ্যায় জড় না থাকে স্থল না থাকে স্থির । কাজেই জড় আর সে ব্যাখ্যায় 
ঠিক জড় থাকে না। পরমাণু আকারে তা নিত্য গতিশীল। পরমাণু আকারে 
তা আর স্থল নয়, তা সূক্ষাতিসূক্ষ7, তা কতকগুলি শাঁক্তাবন্দুর 
সমাম্টমাব্র। সুতরাং, কার দাবীকে উপেক্ষা করা উচিত সে কথা বলা শক্ত। 
সে ক্ষেত্রে যে মত জড়ের দাবীকে উপেক্ষা করবে তা হয়ে পড়বে একপেশে 
দোষদুস্ট। 

এই একপেশে দোষ খণ্ডন করবার প্রয়াসেই একদল দার্শীনক জড় ও 
চেতন উভয় প্রকার পদার্থেরই দাবী স্বীকার করা উচিত মনে করেন। জার্মান 
দার্শানক পাউলসেন এই মত প্রচার করেন। তাঁর মতে বিশ্বের প্রাত বন্তুরই দি 
দিক আছে, একদিকে সে জড়, অপর দিকে সে চেতন। জড়গুণ এবং চৈতন্য 
তাঁর মতে সকল বস্তুতেই বিরাজমান। তারা একই বস্তুর বিভন্ন দিক। মানুষের 
মন চেতন, তার দেহ জড় । এ কথা পশুর সম্পর্কে সমান প্রযোজ্য। উদ্ভিদের 


সূচীপত্রে যান 


১৬০ উপানিষদের দর্শন 


সম্পর্কেও সে কথা খাটে, কারণ তাদেরও সুখ ও যল্পণা বোধ আছে। তান 
বলেন যাকে আমরা আঁবিমিশ্র জড় বস্তু বাল, তার সম্বন্ধেও সে কথা খাটে। 
জড়বস্তুর সংগঠনে শৃঙ্খলা, নিয়মানুবার্ততা, এই সব লক্ষণগুলিকে তার 
চৈতন্যের দিক বলে ধরে নেওয়া যায়। এইরূপে উভয়ের দাবীই স্বীকৃত হয়ে 
থাকে। এই মত জড় ও চেতনের বিরোধের সামঞ্জস্য এইভাবে স্থাপন করে। 
পাউলসেন এই তত্ত্বের নাম দিয়েছিলেন "সর্ব চেতনাবাদ”। তার অর্থ এই যে সকল 
বন্তুরই দুই দিক আছে, চেতন ও জড়। এ কথা অণু হতে অণুতম বস্তুতেও 
যেমন খাটে, বৃহৎ হতে বৃহত্তম বস্তু সম্বন্ধেও সে কথা খাটে। এই ভাবে তানি 
কল্পনা করেন যে বিশ্বশাক্ত যুগপৎ চেতন এবং অচেতন আকারে সর্ব বস্তুতে 
বিরাজমান আছেন। যে মত একপেশে ভাবে সমগ্র বিশ্বকে কেবল চৈতন্যময় 
বলে ব্যাখ্যা করে, তা হতে যে এ মত আরও য্দীক্তসঙ্গত, তা অস্বীকার করবার 
কোনো ন্যায়সঙ্গত কারণ নেই। 

অপর পক্ষে উপানষদের এই তত্ত্বাটর বিশেষ বিরোধ এসে পড়ে জ্ঞেয়ের 
দাবীর সঙ্গে। এই সম্পর্কে এই কথা বলা হয়ে থাকে যে জ্ঞেয় মুখ্য বস্তু নয়, 
জ্ঞাতাই মৃখ্য বস্তু। ব্রন্ষের নর্গণ অবস্থায়, অর্থাৎ দ্বৈতভাবাবহীন অবস্থায়, 
তাঁর জ্দেয়ত্ব লোপ পায়; কিন্তু জ্ঞাতৃ-আকারে তিনি নিশ্চিত বর্তমান থাকেন। 
তাঁর জ্ঞাতৃত্বর্প তাঁর স্থায়ী রূপ। এই ত হল যাজ্ঞবল্ক্যের মত, আবার এই 
হল শঙ্করেরও মত। কিন্তু এই মত একদেশদর্শিতা দোষের অভিযোগ এড়াতে 
পারে না। 

প্রথমত লক্ষ্য করবার বিষয় এই যে দ্বৈত অবস্থায় ব্ৰহ্ম জ্ঞাতাও বটেন জ্ঞেয়ও 
বটেন। কারণ শঙ্করের ব্যাখ্যা হল ব্রহ্ম উভয়েরই নিমিত্ত কারণ এবং উপাদান 
কারণ। তাই যাঁদ হয়, তাহলে দ্বৈতাতীত রূপে তান জ্ঞেয়ত্ব বিসর্জন করেন 
এবং জ্ঞাতৃত্ব বজায় রাখেন, এই কথা বললে পরে জ্ঞাতৃত্ব রূপের প্রাতি পক্ষপাত 
দেখান হয় বেশী। এই হল এক কথা। 

দ্বিতীয় কথা হল জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়েই দ্বৈতাবস্থায় উভয়ের পাঁরি- 
পূুরক বন্তু। জ্ঞাতা বা জ্ঞেয় না হলে যেমন দ্বৈতাবস্থা হয় না, তেমন 
দ্বৈতাবস্থা ব্যতীত জ্ঞাতা বা জ্ঞেয়ের আস্তত্ব কল্পনা করা যায় না। কারণ, 
উভয়ের মধ্যে পরস্পরের একটি নরভরশনলতার সম্বন্ধ আছে। যাজ্ঞবল্ক্য এবং 
শঙ্কর কিন্তু একথা স্বীকার করেন না। জ্ঞাতা ও জ্ঞেয়ের মধ্যে যে একটা পরস্পর 
মুখাপেক্ষী হওয়ার সম্পর্ক আছে তা তাঁরা নজর করেন না। জ্ঞেয়ের সম্পর্কেই 
ত জ্ঞাতার জ্ঞাতৃত্ব ফুটে ওঠে। জ্ঞেয় যদি না থাকে, তা হলে জ্ঞাতার জ্ঞাতৃত্ব 
বজায় থাকে কি করে? সে ক্ষেত্রে তাকে জ্ঞাতা বলে নির্দেশ করবার কোনো 
কারণ খংজে পাওয়া যায় না। গ্রহণ করবার কিছু থাক বা নাই থাক, সূর্য মহা- 
শূন্যে করণ বর্ষণ করে সত্য, কিন্তু ভাল ক'রে দেখলে গ্রহীতার সন্ধান পাওয়া 
যায়। শৃন্যকে সূর্য কিরণ দেয় ঠিক, তবে তা কিছুর ওপর প্রাতফিত হয় 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৬৯ 


না বলে আমরা তা দেখতে পাই না। দেওয়া হয় অথচ দেখতে পাই না বলেই 
যে মহাশুন্যের গ্রহীতার্প অস্বাঁকার করতে হবে তা ত নয়। বাতাসকে ত 
আমরা দেখতে পাই না, কিন্তু তা বাম্পকণাকে গ্রহণ করে। এখানে কি তাই 
বলে তার গ্রহীতার্প অস্বীকার করব? কাজেই এ উপমাও ঠিক এখানে 
প্রয়োগ করা যায় না। 

যা কখনও জ্ঞাতা হবার ক্ষমতা রাখে না তাকে আমরা জড় বাল। আর যা 
জ্ঞাতা হবার ক্ষমতা রাখে, যেমন মানুষের মন, তাকে আমরা চেতন্যময় বাল । 
যা জড় তাকে প্রধানত আমরা বাস্তব পদার্থ রুপে দেখি, আর যা চৈতন্যময় তাকে 
কোনো নার্দন্ট রূপ দিতে পাঁর না বলে, তাকে অবাস্তব বাল । এইভাবে জড়ুত্ব 
ও চৈতন্যের ভাত্ততে বাস্তব ও চেতন পদার্থের মধ্যে আমরা একটা বিভেদের 
প্রাচীর তুলি৷ কিন্তু বর্তমানকালে বৈজ্ঞানিক জ্ঞানের বিস্তারের ফলে বস্তু সম্বন্ধে 
আমাদের ধারণা রীতিমত পাঁরবার্তত হয়ে গেছে। বস্তু হয়ে দাঁড়য়েছে কতক- 
গুলি বৈদযাতিক শাক্তবিন্দুর সমাম্টি। বস্তুকে বিশ্লেষণ করলে পাই অণু, 
অণুকে বিশ্লেষণ করলে পাই পরমাণু । সেই পরমাণুর আকাত এক ক্ষুদ্র 
সৌরজগতের মত। তার কেন্দ্রে আছে একটি ধনাত্মক বদদ্যুং শক্ত ও চাঁর- 
পাশে ঘুরছে এক বা একাধিক খণাত্মক বিদুযৎ। এ ভিন্ন এমন বৈদ্যাতিক 
শাক্তকণাও আছে যা না খণাত্মক, না ধনাত্মক। এই হল আধুনিক পদার্থ 
বিজ্ঞানের ব্যাখ্যা অনুসারে জড় বস্তুর প্রকৃত রূপ। তা যাঁদ হয়, তা হলে জড় 
বস্তুও ত মনের মতই সুক্ষ] তত্ত্বে পাঁরণত হয়ে পড়ে । 

সেই কারণে একাধিক বিশিষ্ট বৈজ্ঞানিক ও দার্শানক এই মত প্রকাশ 
করেছেন যে জড় ও চেতন পদার্থের মধ্যে যে পার্থক্য সাধারণত আমরা লক্ষ্য 
কার, সত্যই সে পার্থক্য নাই। জড়কে যতটা জড় ভাব তা ততটা জড় নয়। 
এই সম্পর্কে বাঁশন্ট দার্শানক বাত্রীণ্ড রাসেলের মন্তব্যাট উল্লেখযোগ্য । তান 
বলেন, 

আমার শ্বাস জড় ততটা জড় নয় এবং মন ততটা চৈতন্াময় নয় যতটা 
সাধারণত ধরা হয়ে থাকে এবং যখন আমরা এই কথা হৃদয়ঙ্গম কার, বার্কাল যে 
অসুবিধাগুলি উল্লেখ করেছেন তা একরকম দূরীভূত হয়।”১৪ 

এইচ. জি. ওয়েলস একজন বিখ্যাত প্রাণিতত্বীবিৎ ছিলেন। তান জড়ের 
সঙ্গে প্রাণশাক্তর ঘাঁনম্ঠ সম্বন্ধের বিষয় সবিশেষ অবহিত । তাঁর মতে দেহ ও 
মনের মধ্যে, জড় বস্তু ও চৈতন্যের মধ্যে বিশেষ পার্থক্য নেই। তাঁর মতে তারা 


১৪ Ib believe that matter is less material and mind less mental, than 
is commonly supposed and that when this is realised, the difficulties raised 


by Berkely largely disappear.'’ 
Bertrand Russel, The Analysis of Matter, p. 7 


১৯ 


সূচীপত্রে যান 


১৬২ উপাঁনষদের দর্শন 


একই মোৌলক পদার্থের এ পিঠ ও িঠ। এই সম্পর্কে তাঁর মন্তব্য উদ্ধৃত 
করা যেতে পারে। তিনি বলেছেন, 

“সম্ভবত তাঁরা জ্ঞেয় ও জ্ঞাতার মধ্যে একটি সম্পূর্ণ বিরোধের অবস্থা 
বর্তমান আছে ধরে নেন। সম্ভবত আমরা দেহ ও মনকে দুই স্বতন্ত্র শ্রেণীর 
পদার্থ বলে ধরে নিয়ে থাঁক, যাঁদও ঠিক বলতে তারা প্রত্যেকে একাঁট দ্বিমুখী 
সত্তার একটি দিক ।”*' 

পরম সত্তা দুই মূল রূপে আমাদের কাছে প্রকাশ হয়। একট হল জ্ঞাতা 
রূপ, অন্যট জ্ঞেয় রূপ। একাঁট হল জড় রূপ অন্যটি চৈতন্য রূপ। বৈজ্ঞানিক 
বলেন, দার্শানক বলেন তাদের মূলগত কোনো পার্থক্য নেই। সে ক্ষেত্রে তাদের 
মধ্যে একটি রূপকে প্রাধান্য দিয়ে তার বোশিষ্ট্যকে স্থায়িত্ব দেবার কোনো যাাঁক্ত- 
সঙ্গত কারণ খ.জে পাওয়া যায় না। 

এই সম্পর্কে এসে পড়ে মাণ্ডুক্য উপানষদের কথা । পূর্ববতর্ঁ এক 
অধ্যায়ে আমরা তার আলোচনা করেছি। এখানে বর্তমান প্রসঙ্গে তার নূতন 
ক'রে আলোচনার প্রয়োজন হয়ে পড়ে । মোটামুটি সেখানে চারটি অবস্থার কথা 
উল্লেখ করা হয়েছে । প্রথম হল জাগ্রত অবস্থা । সেখানে মন বাহঃপ্রজ্ঞ বা 
বহির্মুখীঁ। "দ্বিতীয় হল স্বপ্নের অবস্থা। সেখানে মন অন্তঃপ্রজ্ক বা অন্ত- 
মখী। তৃতীয় হল সৃষাপ্তর অবস্থা। সেখানেও মন চৈতন্যময় ও জ্ঞাতুরপণী। 
আর চতুর্থ অবস্থাট হল এইরূপ, 

' “তানি অনস্তঃপ্রন্ঞ নন, বাহিঃপ্রজ্ঞ নন, উভয়তঃপ্রজ্ঞ নন, প্রজ্ঞও নন, অপ্রজ্ঞও 
নন। তান অদন্ট, অব্যবহার্য, অগ্রাহ্য, অলক্ষণ, আন্ত, অব্যপদেশ্য, একত্ব 
বাশম্ট, বহুত্বহীন, শান্ত, শিব এবং অদ্বৈত। 'তাঁনই আত্মা, তাঁকেই জানতে 
হবে ।”১৬ 

মোটামুটি এই চারটি অবস্থাকে আমরা মূল দুটি অবস্থায় ভাগ করতে 
পারি। প্রথম তিনাঁট অবস্থা হল দ্ৈতাবস্থার বিভিন্ন রূপ। জাগ্রত অবস্থায় 
দ্বৈতভাব পূর্ণরূপে প্রীতাষ্ভঠত, কারণ এখানে জ্ঞাতা ও জ্ঞেয়াবাশম্ট বহর 
জগত পূর্ণরূপে বিরাজমান। স্বপ্লাবস্থায়ও দ্বৈতভাব অক্ষুগ্ন থাকে, কিন্ত 
সেখানে যা জ্ঞেয়রূপে অনুভূত হয় তার বাস্তব সত্তা নেই, তা মনের কল্পিত 
বস্তু। এইজন্যই মনকে এখানে অন্তঃপ্রজ্ঞ বলা হয়েছে। তৃতীয় যে সুষ্প্তির 
অবস্থা সেখানেও দ্বৈতভাব সম্পূর্ণ লোপ পায় না। সেখানে বাস্তব জগতের 
সঙ্গে বা স্বপ্নের কম্পিত জগতের সঙ্গে তার সম্বন্ধ বিচ্ছিন্ন হয় সন্দেহ নেই; 


১৫. ‘‘Perhaps they assume too complete an opposition between the 
objective and the subjective. Perhaps we treat body and mind as opposites 
in kind, when in fact, each is one face of a single two-fold reality.” 

H. G. Wells, Science of Life, P. 761 

১ মান্ডুক্য॥ ৭ ॥ 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৬৩ 


তবুও তার জ্ঞাতুরূপ সেখানে খণ্ডন হয় না। তার উপভোগ ক্ষমতা তখনও 
বর্তমান থাকে । এই সুষুণ্তি হতে জেগে ওঠার পরে মানুষের মনে একটা 
তৃপ্তিবোধ জাগে যে বেশ আরামে ঘুমিয়েছিলাম। মাশ্ডুক্য উপনিষদে তাকে 
আনন্দভুক্‌ বলে বর্ণনা করা হয়েছে বোধ হয় সেই কারণে। কিন্তু চতুর্থ যে 
অবস্থা সেখানে দ্বৈতভাবের কোনো সংস্পর্শ নেই। সেইজন্য তাকে সেখানে 
একত্ববাশিম্ট বলা হয়েছে। সূতরাং বিশ্লেষণ ক'রে দেখলে এই চার অবস্থাকে 
দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একাট দ্বৈত অবস্থা ও অপরটি অদ্বৈত 
অবস্থা । 

এখন প্রশ্ন ওঠে এই অদ্বৈত অবস্থায় ব্রন্মের যে রূপ পাই, তাতে কি তাঁর 
জ্ঞাতুরুপ অক্ষ থাকে? এখানে তার উত্তরে কি পাই দেখা যাক। অদ্বৈত- 
রূপের যে বর্ণনা তাতে যে বিশেষণগূলি প্রয়োগ করা হয়েছে তারা সকলেই 
নেতিবাচক। তারা কতকগুীল গুণের অভাব সূচনা করে। যে গুণগুলির 
এই সম্পর্কে উল্লেখ আছে তাদের দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। আমরা 
লক্ষ্য করতে পাঁর যে এই বর্ণনার প্রথম অংশে যে গূণগুলির অভাব সৃচিত 
হয়েছে সেগাঁল জ্ঞাতরূপী ব্রহ্মের ওপব প্রযোজ্য, যেমন, না অন্তঃপ্রজ্ঞ, না 
বহিঃপ্রজ্ঞ, না প্রজ্ঞানঘন, না অপ্রজ্ঞ। অপর পক্ষে শেষের দিকে যে গৃণগ্যাীলর 
অভাব সৃচিত হয়েছে সেগুলি জ্দেয়রুপট ব্রহ্মের ওপর প্রযোজ্য, যেমন, অদজ্ট, 
অব্যবহার্য, অগ্রাহ্য। সুতরাং চতুর্থ অবস্থায় তাঁর যে রূপ সেখানে তান 
জ্ঞাতার বোশষ্ট্যগুলিও ধারণ করেন না, জ্েয়ের বৌশষ্টগ্ীলও ধারণ করেন না। 
সেখানে তিনি সম্পূর্ণরূপে একত্ববিশিষ্ট, তাঁর দ্বৈতভাব নেই এবং সেই কারণেই 
জ্ঞাতাও নন, জ্ঞেয়ও নন। সুতরাং এই ভাবধারা অনুসারে জ্ঞাত্রূপ কেবলমান্র 
দ্বৈত অবস্থাতেই আছে। অদ্বৈত অবস্থাতে জ্ঞাতুরূপ থাকে না, যেমন জ্ঞেয়- 
রূপও থাকে না। ব্ন্ষের যে মৃর্তরূপ, বিশ্বের মধ্যে প্রকট যে রূপ তার মধ্যেই 
জ্ঞাতা ও জ্ঞেয়রূপে তাঁর প্রকাশ । তাঁর যে সংচ্টি-পূর্ব অমূর্ত বৃপ সেখানে 
[তান জ্ঞাতাও নন, জ্ঞেয়ও নন, তান চেতনও নন, জড়ও নন, তিনি সকল 
বৈচিন্র্-ীববাঁঞজজত, তান পূর্ণতমরূপে অদ্বৈতভাবসম্পন্ন । 

এই ভাবধারাটির কোনো পক্ষপাত দোষ পাওয়া যায় না। এখানে জড়ের 
প্রতি অবজ্ঞা নেই, চেতনের প্রতি আকর্ষণও নেই । জ্ঞেয়ের প্রীতি অবহেলা নেই, 
জ্ঞাতার প্রাত অকারণ পক্ষপাত নেই। এইভাবে এই তত্ব জ্ঞাতাও জ্ঞেয়ের, জড় 
ও চেতনের যে বিরোধ তার সমন্বয় করতে সক্ষম । শঙ্করের বা যাজ্ঞবজ্ক্যের 
মত হতে এ তত্ব পূর্ণতর। এই পাঁরণত দার্শানক তত্ত্বের সমস্থানীয় মত ক 
প্রাচ্য, কি পাশ্চাত্য কোনো দর্শনেই দ্বিতীয় আর মেলে না। 

সাধারণত দার্শীনকের মনে জ্ঞাতুর্‌পের প্রীতি পক্ষপাতের একটি কারণ 
আছে। সকল দারশীনকই লক্ষ্য ক'রে থাকেন যে মানুষের মন ব্যতীত বিশ্বের 
মধ্যে যে ক্রিয়া চলেছে তাতেও উদ্দেশ্যমূলক কার্যের লক্ষণ দেখা যায় ও মনন- 


সূচীপত্রে যান 


১৬৪ উপাঁনষদের দর্শন 


শীলতার পাঁরচয় পাওয়া যায়। বিজ্ঞানের প্রগাঁতর সঙ্গে সঙ্গে বিশ্বের প্রকীতি 
সম্বন্ধে বিভিন্ন মনীষী যতই অনুসন্ধান করেছেন, ততই তাঁদের এই বিশ্বাস দ্‌ঢ় 
হয়ে উঠেছে যে বিশ্বকে যে শাক্ত 'নিয়ন্নিত করেন তান যাঁক্তসম্মত রূপে কাজ 
করেন, মানুষের মনে যে প্রজ্ঞা তাকে সত্যের সন্ধানে পথ দেখায়, অনুরূপ প্রজ্ঞা 
এবং অনুরূপ ধাঁশীক্ত প্রকৃতির মধ্যেও ক্রিয়া করে। সুতরাং সেই শক্তি ধঁ- 
শাক্তাবাশচ্ট না হয়ে যায় না। আমাদের আভিজ্ঞতায় আমরা একজাতয় 
পদার্থের মধ্যেই এই ধাঁশক্তির উপস্থিতি লক্ষ্য করোছি। তা হল নিজেদের 
মনে। জড়বস্তুতে আমরা তার অভাব দেখোছ। সেই কারণেই, জড়ের বিরুদ্ধে 
অজানিতে আমাদের মনে একটি বিরুদ্ধ মনোভাব গড়ে উঠেছে। সত্তার মৌলিক 
রূপকে তাই আমরা চৈতন্যময় বলে কল্পনা ক'রে থাঁক। 

কিন্তু নিজেদের সীমাবদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে যে অনুমান তা ভ্রান্তও ত 
হতে পারে। অবশ্য এমন অনুমান করা স্বাভাবক। আমরা যাকে জান তাই 
দিয়েই ত অজানিতকে জানব। কিন্তু এই পথে সব সময় আমরা অন্রান্ত থাক 
না। মানুষের জ্ঞানসণয়ের ইতিহাসে এইরূপ বিভ্রান্তর একাধিক উদাহরণ 
আমরা পাই। তার দু একটি এখানে উল্লেখ করা যেতে পারে। 

ইন্দ্রিয়ের ভিত্তিতে আমরা দৈনন্দিন জীবনে যে অভিজ্ঞতা সণ্য় কার তা 
বলে যে, কোনো বস্তু শূন্যে থাকতে পারে না, অন্য কোনো বস্তুর আশ্রয়ে তার 
থাকতেই হবে। তা না হলে তা পড়ে যাবে। মানুষের শৈশবের ইতিহাসে এ 
প্রশ্ন উঠোছল যে তা হলে পাঁথবী ?ি ভাবে আছে। সোঁদনের মানুষ কল্পনাই 
করতে পারেনি যে অন্য কোনো বস্তুর আশ্রয়ে না থেকে কোনো বস্তু শূন্যে থাকতে 
পারে। কারণ, তা তার অভিজ্ঞতার বাহরে। তাই তার উত্তর দেওয়া হয়োছল 
নিজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গতি রক্ষা ক'রে। আমাদের দেশে বলা হত যে এক 
বিরাট সাপ আছে, তার নাম বাস । তারই ফণার ওপর আশ্রত হয়ে পাঁথবী 
দাঁড়িয়ে আছে। তা না হলে নিশ্চিত পাঁথবী পড়ে যেত। পাঁশ্চমের মানুষ 
তার ব্যাখ্যা করোছল একট; স্বতন্ত্রভাবে, কিন্তু ব্যাখ্যার রশীত ছিল একই। 
তারা ধরে নিয়েছিল যে এক খুব শাক্তমান পূরুষ আছেন। তাঁর নাম এটল্যাস 
এবং 'তানই পাথবীকে পিঠে আশ্রয় দিয়ে ধরে রেখেছেন বলে পৃথিব পড়ে 
যায় না। পরে জ্ঞানের পাঁরসর বার্ধত হলে আমরা জেনোছ মহাশন্যেই 
আকাশচার গ্রহ ও নক্ষত্রের মত বিরাট বস্তু এমনি বিচরণ করে। তাদের 
নির্ভরের জন্য কোনো আশ্রয়স্থলের প্রয়োজন নেই, অনন্ত দ্রুতগাঁতই তাদের 
অবলম্বন। 

অন্দরূপভাবে আমাদের অভিজ্ঞতায় আমরা জেনেছিলাম যে কোনো দ্রব্য 
উৎপাদন করতে হলে যেমন উপাদান লাগে, তেমন সেই উপাদানকে নৃতন রুপ 
দান করতে একটি বাহিরের শাক্ত লাগে। আমরা যখন ঘট নির্মাণ কাঁর মাটি 
হয় উপাদান, আর যে সেই উপাদানকে ঘটের রূপ দেয়, সে হল কুস্তকার। 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৬৫ 


প্রথমাটকে আমরা উপাদান কারণ বাল, আর 'দ্বিতীয়টিকে নিমিত্ত কারণ বাল। 
এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা অনুমান করোছলাম যে যে কোনো বস্তু সৃষ্টি 
করতে একটি নিমিত্ত কারণ লাগে এবং সে কারণ উপাদান হতে স্বতন্ন থেকে 
বাহর হতে কাজ করে। মানৃষের শৈশবে প্রশ্ন উঠেছিল বিশ্ব ক ভাবে সৃষ্টি 
হয়েছিল। মানৃষ তখন তার এক নিমিত্ত কারণ খজেছিল এবং নিজের 
আভিজ্তার ভিত্তিতে ধারণা ক'রে নিয়েছিল যে যান তাকে স্‌ম্ট করেছেন 
{তনি আঁমত শক্তিশালী ও বিশ্ব হতে স্বতন্দ। তাঁকে তারা ঈশ্বর বলোছিল। 
এবং তাঁর জন্য স্বর্গে একটি পৃথক বাসস্থানও নির্দেশ ক'রে দিয়োছল। তা 
সঙ্গে সঙ্গে মানুষ দেখেছে তার এই অনুমান ভ্রান্ত। ঈশ্বরের স্বতন্ত্র অবস্থিত 
নেই, তাঁর আবাসভূমি স্বর্গকে কোথাও খঠজে পাওয়া যায় না। বিশ্বের মধ্যে 
যান ক্রিয়া করেন তিনি বিশ্বের অভ্যন্তরেই অলক্ষ্যে আছেন। প্রকৃতির মধ্যে 
যে কার্যকারণ ধারা চলেছে সেখানে উপাদানের মধ্যেই নিমিত্ত কারণ কাজ করে। 

মানুষের প্রাথামক আভজ্ঞতার ভিত্তিতে মান্‌ষের মত ক'রে বিশ্বশক্তির 
কর্মরীতির এই ধরনের ব্যাখ্যাকে মানবধর্ম আরোপের দোষে দ:স্ট বলা হয়ে 
থাকে। আমাদের মনে হয়, এই যে পরম সত্তার মূলরূপের ওপর চিংশক্তি 
আরোপ করা হয়ে থাকে, তাও একটি অনুরূপ মনোবাত্ত প্রণোদিত প্রকৃতির 
মধ্যে যে শক্তি ক্রিয়া করেন তাঁর কর্মরীতি মানুষের ধরনের যে নয়, তা আমরা 
অনেক ক্ষেত্রে দেখোঁছ। চিন্তা ও মননের জন্য আমাদের মাস্তিচ্ক লাগে, প্রকৃতির 
তা লাগে না। বিশ্বকে যান নিয়ন্ত্রণ করেন তাঁর ওপর মানুষের ধরনের ক্রিয়া- 
রীতি আরোপ করার কোনো যাঁক্তসঙ্গত কারণ পাওয়া যায় না। তাঁর কর্মরীত 
স্বতন্ত। তাঁর মৌলিক রূপের মননকার্যের জন্য মানুষের ধরনে চিংশাক্ত- 
বিশিষ্ট হওয়ার প্রযোজন নাও থাকতে পারে। 


(৩) উপনিষদে যে-নীতি প্রচার করা হয়েছে তার বৈশিষ্ট্য সংক্ষেপে দাঁড়ায় 
এই । প্রথম প্রশ্ন হল আমাদের জীবনের আদর্শে আমরা ত্যাগকে প্রাধান্য দেব 
না ভোগকে প্রাধান্য দেব। এই প্রশ্নের উত্তরে উপাঁনষদ বলে দূয়েরই প্রয়োজন 
আছে, তাদের কোনোটিকেই বর্জন করবার প্রশ্ন ওঠে না। বিষয়ের প্রাতি 
ইন্দ্রিয়ের আকর্ষণে কোনো দোষ নেই, তা দোষযুক্ত হয় যখন তা অনিয়ান্্রত 
আকারে সংঘটিত হয়। ইন্দ্রিয় দমনের প্রয়োজন নেই, প্রয়োজন হীন্ড্রুয় 
'নিয়ল্লণের । 

স্বার্থ ও পরার্থের যে দ্বন্দ সে সম্বন্ধেও উপনিষদের উপদেশ অনূর্প। 
স্বার্থাবলোপের প্রয়োজন নেই, প্রয়োজন আছে স্বার্থশোধনের। ভোগে কোনো 
বাধা নেই, অপরকে বাঁঞ্চত ক'রে ভোগে আপত্তি আছে। আমার স্বার্থ 
যেখানে অন্যের স্বার্থের হানি করে সেখানে তাকে সংযত করতে হয়। কিন্তু 


সূচীপত্রে যান 


১৬৬ উপাঁনষদের দর্শন 


তার প্রয়োজন হয় না, যাঁদ স্বার্থও পরার্থের মধ্যে আমরা সামঞ্জস্য স্থাপন করতে 
পারি। সোট সম্ভব হয় পরাবিদ্যার সাহায্যে প্রণীতর বিস্তার দ্বারা। ব্রহ্মের 
সর্বব্যাঁপত্ব বোধ হলে আমরা পরস্পর পরস্পরের আত্মীয়তা উপলান্ধ করি। 
তখন স্বার্থ ও পরার্থ একাভূত হয়ে যায়, যেমন মায়ের স্বার্থ ও সন্তানের স্বার্থ 
একাঁভূত হয়ে যায়। জ্ঞানের সাহায্যে প্রেমের প্রসার সম্ভব, আবার প্রেমের প্রসার 
হলে স্বার্থবোধকে শোধন করা সম্ভব। সুতরাং উপানিষদে যে নীতি প্রচার করা 
হয়, তার বৈশিষ্ট্য হল তার মধ্যে জ্ঞান ও প্রীতির সংযোগ হয়েছে, জ্ঞান ও 
প্রীতির সংযোগই তার ভিত্ত। 

এই তত্তের সাঁহত 'বাভন্ন দর্শনে নীতির সমস্যার যে সমাধানের চেস্টা 
হয়েছে তার আমরা তুলনা করতে পাঁর। তুলনামূলক আলোচনায় দুটি 
সুবিধা আছে। প্রথম, আলোচ্য বিষয় সম্বন্ধে ধারণা আরও স্পষ্ট হয়। 
দ্বিতীয়, বিভিন্ন মতের সঙ্গে তুলনার ফলে বিশেষ মতগুলির উৎকর্ষ বা 
দুর্বলতা কোথায়, তা ধরা পড়ে। আমরা তাই কয়েকটি বিশিষ্ট নৈতিক 
আদর্শের সাঁহত উপাঁনষদের এই ভাবধারার তুলনার প্রস্তাব কাঁর। 

পাশ্চাত্য দর্শনে কাণ্টের নৌতিক সমস্যা সম্বন্ধে মতটি সমাধক প্রাসদ্ধ। 
আমরা কাণ্টের নৈতিক আদর্শের সাহত তুলনা দয়ে আমাদের আলোচনা 
আরম্ভ করতে পাঁর। 

কান্টের মতে সাধারণ জীব সম্পূর্ণ রুপে হীন্দ্িয়বৃন্ত পারচালিত, কিল্তু 
মানুষের বৈশিষ্ট্য এই যে তার মধ্যে জ্ঞানশাক্তর বিকাশ হয়েছে। তার তাৎপর্য 
হল এই যে মানুষ জন্তুর জীবন অর্থাৎ ইন্দ্রিয়বিলাসের জীবনকে সম্পূর্ণ 
নির্বাসন ক'রে জ্ঞানের জীবনকেই বরণ ক'রে নেবে। তান বলেন, বাঁদ্ধ- 
বৃত্তির আঁধকারী হওয়া সত্তেও যাঁদ মানুষ সেই বাঁদ্ধবাত্তকে হীন্দ্রিয়সখ 
সন্ধানেই ইতর প্রাণীর মত প্রয়োগ করে, তাহলে জন্তৃত্বের থেকে তার স্বাতন্ত্য 
রইল কোথায়? সেই কারণে, তাঁর মত হল মানুষের কর্তব্য কেবল জ্ঞান 
সণ্চয়ের চেষ্টায় জীবন আতবাহত করা। স্থূল ইন্দ্রিয়ভোগের থেকে জ্ঞান- 
চর্চায় আত্মীনয়োগ করতে উপাঁনষদও শিক্ষা 'দয়েছে। আমরা দেখোঁছ 
সেকালের মানুষ পরাবিদ্যায় কি গভীর আনন্দ পেত। সুতরাং, এ বিষয়ে উভয় 
মতের সঙ্গে বেশ ভালরকম সাদৃশ্য পাওয়া যায়। 

আমাদের ইচ্ছাবাঁত্তীনয়াল্লিত কর্মের পথ কিভাবে 'নয়ান্রত হবে সে "বিষয়ে 
কান্ট যে ব্যবস্থা করেছেন তা অনন্যসাধারণ। তান কর্তব্য পথ নির্ধারণের জন্য 
একটি বিশেষ নীতি প্রয়োগ করেছেন। সেই নীতি প্রয়োগ হবে কেবলমান্র 
ব্দ্ধিবৃত্ত দ্বারা এবং তার ফলে যে নির্দেশ মিলবে তাকে বিনা দ্বিধায় পালন 
করতে হবে। এই কর্তব্য সম্পাদন ব্যাপারে হৃদয়বা্তর কোনো সংযোগ নেই। 
সে কর্তব্য সম্পাদনে সুখ আছে কি দুঃখ আছে, সে প্রশ্ন অবান্তর। নির্দেশ 
মিলেছে, অতএব তা নিশ্চয় করতে হবে, এই মনোভাব নিয়ে তানি কাজ করতে 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৬৭ 


উপদেশ দেন। যে নাত প্রযুক্ত হবে সে নীতি বলে প্রত্যেকটি মানুষের 
স্বার্থকে সম্মানিত করতে হবে এবং কোনো মানুষকে অপরের কোনো সবার্থ- 
'সাদ্ধর জন্য ব্যবহার করা চলবে না। তার অর্থ দাঁড়ায় আমার স্বার্থ সংরক্ষিত 
করতে আমি যেমন তৎপর হব, অন্য প্রতিটি মানুষের স্বার্থ সংরক্ষিত করতে 
আমার ততখানি তৎপর হওয়া উচিত। তানি বলেছেন, 

“এমনভাবে কাজ কর যাতে তোমার মধ্যে যে মানুষটি আছে এবং অপর 
সকলের মধ্যে যে মান্ষাঁট আছে, তাদের প্রত্যেকেরই স্বার্থ সংরাক্ষত হয় এবং 
কেহ কখনো স্বতন্ত্র উদ্দেশ্যে ব্যবহৃত না হয়।”১৭ 

এখানে তাঁর মতের বৈশিষ্ট্য হল এই কর্তব্য নির্ধারণ এবং সম্পাদন ব্যাপারে 
তিনি হদয়বৃত্তির কোনো সংযোগ রাখেন নি। তাঁর মতে মানুষের কর্তব্য হল 
কেবল জ্ঞান সণয়ের চেষ্টায় জীবন আতবাহিত করা এবং তার কর্তব্যবুদ্ধ যে 
কাজ করতে বলবে সেই কাজ করা । তানি হৃদয়বৃত্তকে নীতির রাজ্য হতে 
সম্পূর্ণ নির্বাসিত করেছেন, সম্ভবত এই কারণে যে তা দেহের সঙ্গে এবং 
অনুভূতি বৃত্তির সঙ্গে বিশেষভাবে সংযুক্ত। অনেক নীতিকার অনুভূতির 
স্বীকৃতি দিতে চান না, কারণ, সখের আশায় কাজ করতে গেলে অনেক সময় 
দুঃখও এসে পড়ে, ফলে মানাসক শান্তর ব্যাঘাত ঘটে। কিন্তু কান্ট অনুভূতি 
বৃত্তিকে নির্বাসত করতে চেয়েছিলেন অন্য কারণে । তিনি বলেন সুখের 
আশায় বা শান্তর আশায়, বা মনে কোনো আকাঙ্ক্ষা নিয়ে কাজ করা ঠিক 
নীতসম্মত কাজ নয়। আমাদের নীতিবৃদ্ধি আমাদের এমন কথা বলে নী যে, 
সুখ চাও বা শান্ত চাও ত এই কর। তা বলে, এই কাজ কর, কারণ তা করা 
তোমার কর্তব্য । তার ফল কি হবে তা ভাববার তোমার আঁধকার নেই। মানুষের 
অন্তার্নীহত নীতিবুদ্ধ তাকে আদেশ করবে, যে কাজ বিশ্বের সকলের স্বার্থের 
দ্বারা অননুমোদিত হবে সেই কাজ তুমি ক'রে যাও, বিনা দ্বিধায়, বনা বাক্যব্যয়ে । 
কোনো উদ্দেশ্য নিয়ে তুমি কাজ করবে না, এমন কি কোনো মহান হৃদয়বৃত্তির 
প্রেরণায়ও তুমি কাজ করবে না। কাজেই ম্নেহপরবশ হয়ে বা দয়ামায়াপরবশ 
হয়ে কাজ করাও তাঁর নীতি অনুসারে 'নাষদ্ধ। কর্তব্যের উপরোধেই 
কাজ ক'রে যেতে হবে। হৃদয়বৃত্তর সঙ্গে নীতির কোনো সম্পর্ক থাকবে 
না। 

এইখানেই কান্টের নৈতিক আদর্শের সঙ্গে গীতায় প্রচারিত নৈতিক 
আদর্শের সাদৃশ্য পাই। কর্তব্য সম্পাদনের সঙ্গে অনুভূতিবাত্তর কোনো 
সংযোগ থাকবে না, কান্ট এই শিক্ষা দেন। গনতায় প্রচারিত নৌতক আদর্শেরও 


১৭ ৭১০৮ 50 as to treat humanity whether in your own person or in the 
peison of any others, in every 099৫, as an end withal and never as a 


means "' 
Kant, Critique of Pure Reason 


সূচীপত্রে যান 


১৬৮ উপাঁনষদের দর্শন 


মূল কথা তাই। তবে উভয়ে এই নির্দেশ দিয়েছেন বিভিন্ন কারণে । কান্ট 
এই নির্দেশ দিয়েছেন এই কারণে যে তাঁর মতে মানুষের বৈশিষ্ট্য হল তার 
বাদ্ধবৃত্তি বিশেষ পারবার্ধত। অনুভাতবাত্ত নিম্স্তরের জীবেরও আছে। 
কাজেই তা 'নকৃষ্ট বস্তু। মানুষের তার সঙ্গে সম্পর্ক থাকা উচিত নয়। সেই 
কারণে তান উপদেশ দেন হৃদয়বৃত্তর সঙ্গে কোনো সম্পর্ক না রেখে মানুষের 
বাদ্ধবৃত্ত তাকে কর্তব্য সম্বন্ধে যে নির্দেশ দেবে, তাই ক'রে যাওয়া তার 
কাজ। 

গীতায় যে অনূভূতিবৃত্তকে নৈতিক কর্ম হতে বিচ্ছিন্ন করা হয়েছে তার 
কারণ স্বতন্ত্র। এটা দেখা যায় যে 'নার্দন্ট কর্তব্যের সঙ্গে অনুভূতির সংযোগ 
থাকলে অনেক সময় কর্তব্যে বাধা এসে পড়ে বা কর্তব্য সম্পাদনের পর মনে 
নানা কষ্টদায়ক চিন্তা আসে । সাধারণত কর্তব্য করা হয় একটি বিশেষ উদ্দেশ্য 
নিয়ে । সেই উন্দেশ্য সিদ্ধ হলে যেমন পরে সুখানূভূতি আসে, সিদ্ধিলাভ না 
হলে তেমন দুঃখের অনুভূতি আসে। অপরপক্ষে অনেক সময় হদয়বাত্তর 
প্রভাব বর্তমান থাকলে কর্তব্য আপ্রয়ও হয়ে ওঠে। যখন কর্তব্যের নির্দেশে 
কোনো অপ্রীতিকর কাজ করতে হয়, তখন কর্তব্য সম্পাদন কাজটাই অত্যন্ত 
কষ্টকর হয়। বিচারক যখন আইনের নির্দেশ পালন ক'রে কোনো ব্যক্তিকে 
হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেন, তখন তাঁর মন বিশেষভাবে বেদনায় অভিভূত 
হয়ে পড়ে। সেই রকম, ঘনিষ্ঠ আপন জনের বিরুদ্ধে ঘটনাচক্রে যাঁদ কঠোর 
বিধান নিতে হয়, তাও অত্যন্ত বেদনাদায়ক । গাতায় হৃদয়বাত্তকে নীতি হতে 
সম্পূর্ণ বিচ্ছিন্ন করার উপদেশ দেওয়া হয়েছে এই কারণেই । উদ্দেশ্য হল 
কর্তব্য সম্পাদন কাজটি বাধামূক্ত করা এবং তার ফলে যে অপ্রীতিকর অনুভূতি 
উদ্ভূত হয় তা হতে 'যাঁন কর্তব্য করছেন তাঁকে রক্ষা করা। ঠিক বলতে এই 
ধরনের সমস্যার মধ্যেই গীতার জন্ম ঘটেছিল। গল্পাটর সাঁহত সকলেই 
সুপাঁরাচত । 

কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক অব্যবহিত পূর্বে যখন দুই প্রাতদ্বন্বী দল 
পরস্পর সম্মুখীন হয়ে দাঁড়য়ে, তখন তৃতীয় পাণ্ডব অর্জুনকে তাঁর সারথি 
শ্রীকৃষ্ণ তাদের মাঝখানে স্থাপন করলেন। অর্জন দেখলেন যাঁদের সঙ্গে যুদ্ধ 
করতে তিনি উদ্যত তাঁদের কেহ তাঁর পিতামহ, কেহ গুরু, কেহ জ্ঞাতিভ্রাতা। 
সকলেই ঘাঁনম্্ভাবে আপন, শৈশবে সকলের সাহত কত গভগর প্রাঁতর 
সংযোগ ছিল। তাঁদের ওপর সেই প্রশীতর অনুভূতি এখনও দুর্বল হয় 'ন। 
যাঁরা না থাকলে জীবনে কোনো সুখ থাকে না, তাঁদের বিরুদ্ধেই তিনি মরণাত্মক 
যুদ্ধে উদ্যত। এই উপলব্ধি তাঁকে এত অভিভূত ক'রে ফেলল যে তিনিও 
কর্তব্যের অনুরোধেও যুদ্ধ করবার উৎসাহ পেলেন না। তখন তান শ্রীকৃষ্কে 
বললেন, 

“হে মধুসুদন, আমার প্রাণ রক্ষার জন্যও আম গুদের হত্যা করতে ইচ্ছা 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৬০৯ 


কার না। সামান্য পৃথিবীর কারণে কেন, ন্রেলোক্য রাজ্যের কারণেও আম 
তাঁদের হত্যা করতে অক্ষম ৷” 

তখন অর্জনকে যুদ্ধে উৎসাহত করতে শ্রীকৃষ্ণ নানাভাবে তাঁর কাছে 
আবেদন করলেন। যুদ্ধ কেন? যুদ্ধের কারণ, দুর্যোধন তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ 
করেছেন। কথা ছিল দ্বাদশ বংসর নর্বাসনের পর যাঁধান্ঠরকে তাঁর রাজ্য 
প্রত্যর্পণ করা হবে। কিন্তু দূর্যোধন তা করেন নি। তান বলেছিলেন বিনা 
যুদ্ধে সূচ্যগ্র পাঁরমাণ ভূমিও তানি 'দতে প্রস্তুত নন। ফলে, ক্ষান্রয় হিসাবে 
পাণ্ডবদের কর্তব্য হল যুদ্ধ করেই ন্যায়সঙ্গত দাবী আদায় করা। সেই জন্যই 
ত কুর্‌ক্ষেত্রের যৃদ্ধ। এ যুদ্ধ ত কর্তব্য। তাই এ যুদ্ধ ধর্মযুদ্ধ। তাকে ত 
পারহার করা চলে না। সুতরাং শ্রীকৃষ্ণ তাঁকে নানাভাবে উৎসাহ দিতে চেষ্টা 
করলেন। 

[তান প্রথমে বললেন মৃত্যু বাস্তবে নেই। হস্তা ভাবে আম মেরোছ, যে 
হত হচ্ছে সে ভাবে আম মরাছ। উভয়েই সত্য ক জানে না, কেউ ত কাউকে 
মারে না।১ কিন্তু সে যুক্ত বৃথা গেল। 

তারপর 'তাঁন অন্য পথ ধরলেন। তান বললেন মৃত্যু ত মানুষের 
অনিবার্য । যে জন্মায় সে ত মরেই। কাজেই যুদ্ধের ফলে আত্মীয়স্বজনের 
যঁদ মৃত্যু ঘটে তাতে ক্ষতি কিঃ২ তাতেও ফল হল না। 

এবার করা হল কর্তব্যে আবেদন। অজ্ঞন ক্ষত্রিয়। যুদ্ধ বর্তমান ক্ষেত্রে 
তাঁর কর্তব্য। হৃদয়দৌর্বল্য হেতু যুদ্ধ হতে বিবত হলে তান কত ব্যভ্রচ্ট 
হবেন। কিন্তু যান অবসাদগ্রস্ত হয়ে মরণকেই বরণ করতে প্রস্তুত, তাঁর কাছে 
এ আবেদনও নিষ্ফল ।২১ 

তারপর ভিন্ন রকম আবেদন এল। ভয় দেখান হল, যুদ্ধ না করলে তিনি 
পাপে লিপ্ত হবেন। শুধু কি তাই, লোকে তাঁকে নিন্দা করবে। তিনি 
দুর্বিষহ অখ্যাতির ভাগী হবেন।*২ কিন্তু এ আবেদনও তাঁর মনকে অবসাদ- 
মুক্ত করল না। 

তারপর এল নূতন ক'রে আবেদন যা গীতাকে বিশ্বের মানুষের প্রিয় ক'রে 
তুলেছে। এইস্‌ত্রেই কর্মফল ত্যাগের আদর্শ গীতায় স্থাপত হয়েছে। গীঁতায় 
যা বলা হয়েছে তা সংক্ষেপে দাঁড়ায় এই । কর্তব্য সম্পাদনেই মানুষের অধিকার 
আছে, তার ফল কি হয় না হয় তা নিয়ে চিন্তা করবার অধিকার নেই। কারণ, 


১৮ এতান্ন হস্তুমিচ্ছামি ঘ্যতোহাপি মধুসুদন। 
অপি নৈলোক্যরাজ্যস্য হেতোঃ কিং নু মহাঁকৃতে ॥ গীতা ॥ ১॥ ৩৫ 
১৯গটীতা॥ ২॥১২ 
২০ গীতা ॥ ২॥ ২৭ 
২১ গীতা ॥ ই॥ ৩১ 
২২গাঁতা॥ ২॥ ৩৩ 


সূচীপত্রে যান 


১৭০ উপানষদের দর্শন 


কর্ম ত এড়ান চলে না। সুখ দুঃখ, লাভ ক্ষাতি, জয় পরাজয়, এদের সমান জ্ঞান 
করতে হবে। তবেই কর্তব্য সম্পাদনের ফলে মনে কোনো সংঘাত ঘটবে না। 
তাই গাঁতায় বলেছেন, 
হোয়ো না, অকর্মের সঙ্গেও যেন তোমার যোগ না থাকে ।২ 

এই কর্মফল ত্যাগের আদর্শকে গাঁতায় শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে । বলা 
হয়েছে কর্মফলন্যাসই প্রকৃত সন্ন্যাস। কর্মফল ত্যাগই প্রকৃত যোগ । সাদ্ধ ও 
অসিদ্ধকে সমান জ্ঞান ক'রে সমত্ব স্থাপনই যোগ ।”ও বলা হয়েছে যে কর্মফল 
ত্যাগই শ্রেষ্ঠ ত্যাগ । “যে কর্ম কর্তব্যবোধেই নিয়ত সম্পাঁদত হয় এবং সঙ্গ ও 
ফল বর্জন করা হয়, সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলা হয়।”২* সুতরাং গতায় 
উপদেশ দেওয়া হয়েছে কর্মফল সম্বন্ধে উদাসীন থেকে কর্তব্য সম্পাদন করতে 
হবে। উভয়ের উদ্দেশ্য ভিন্ন হলেও গণতা ও কাণ্টের নৌতক আদর্শ এই 
বিষয় সম্পূর্ণ একমত মনে হয়। 

এইখানেই গীতা ও কান্টের সাহত উপাঁনষদের আদর্শের একটি বড় রকম 
পার্থক্য এসে পড়ে । উপাঁনষদে হৃদয়বৃত্তর দাবনকে স্বীকার করা হয়, তাকে 
সাদরে নীতির রাজ্যে বিশিষ্ট স্থান দেওয়া হয়। উপাঁনষদ বলে, তোমরা 
দয়া কর, তোমরা দান কর। উপনিষদ বলে মা সন্তানের প্রিয় হক, সন্তান 
মায়ের প্রিয় হক, মানুষ মানুষকে ভালবাসূক, বিশ্ববাসী বিশ্ববাসীকে 
ভালবাসুক, বন্ধের সর্বব্যাঁপত্ব উপলান্ধ ক'রে সকলে পরস্পরের সাঁহত 
একত্ব এবং আত্মীয়তা অনুভব করুক। এইখানেই ত মনে হয় উপাঁনষদের 
উৎকর্ষ । 

মানুষের মনটি বড় জটিল বস্তু। তার সাঁহত তিন মূল বৃত্ত গ্রাথত, 
হৃদয়বৃত্তি, ব্াদ্ধবাত্ত ও ইচ্ছাব্াত্ত। তার বাদ্ধবৃত্ত জানতে চায়, তার হদয়- 
বৃত্ত ভালবাসতে চায়, তার ইচ্ছাবৃন্ত কর্ম করতে চায়। এই 1তনাঁট নিয়েই 
ত তার মন সম্পূর্ণতা পায়। এই তিনাট বৃত্তি ওতঃপ্রোত ভাবে পরস্পরের 
সাহত জড়িত এবং পরস্পরের সহায়তা করে। মানুষের বৃদ্ধিশাক্ত নির্দেশ 
দেবে তার কর্তব্য কোন্‌ পথে. তার ইচ্ছাশক্তি তাকে সেই পথে নিয়ে যাবে, আর 
তার ইচ্ছাশীক্তকে প্রেরণা 'দয়ে বলাধান করবে তার হদয়বৃত্তি। মানুষের 
হদয়বৃত্তিই তার কাজে তাকে উৎসাহ এনে দেয় এবং প্রেরণা এনে দেয়। 
মানুষের কাজ করবার ক্ষমতা তার প্রেরণার গভনরতার উপরই নির্ভর করে। 
কোনো অত্যাচারের গুরুত্ব আমরা যে পাঁরমাণে অনুভব করব, তাকে দমন 


২৩ কর্মণোবাধিকারস্তে মা ফলেষু কদাচন। 

মা কর্মফলহেতুভূর্মা তে সঙ্গোইসত্বকর্মণি ॥ গীতা ॥ ২॥ ৪৭ 
২৪ গীতা ॥২॥৪৮ 
২০গশতা॥১৮॥ ৯ 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৭১ 


করবার ইচ্ছাও আমাদের সেই পরিমাণে বাড়বে । কর্তব্য হিসাবে যা কার তা 
যন্চালতের মত কাঁর। প্রেরণার বশে যা করি, তা প্রাণপণে করি। 

শুধু কি তাই? হদয়বৃত্তিকে যদি নীতির জগৎ হতে নির্বাসিত করা হয়, 
তা হলে আমাদের কর্মজীবনে রস থাকবে কোথায়? জবন কলর ঘানিতে 
যুক্ত বলদের মত একান্ত রসহান হয়ে পড়বে। কর্তব্যের নির্দেশ যাঁদ 
হয় নীতির কঙ্কাল, তা হলে অনূভূতিশীক্ত হল তার দেহ। অনুভূতিশাক্ত 
নৌতিক জীবনকে পূর্ণতা দেয়, তাকে রক্তমাংসের দেহে পাঁরণত করে, তাকে 
কঙ্কালসার মাত্র রাখে না। এইখানেই উপাঁনষদের নৌতিক আদর্শের উৎকর্ষ । 

আমাদের যা প্রয়োজন তা হল অনুভূতিকে নিম্পোষিত করা নয়, তাকে 
পাঁরবর্ধিত করা, তাকে মাঁজিতি করা; স্বার্থকে বিসর্জন দেওয়া নয়, স্বার্থকে 
শবস্তারত ক'রে তাকে সংকীর্ণতাদোষমুক্ত করা। অনুভূতির শ্রেষ্ঠ 'বকাশ 
হল প্রীতি বা ভালবাসা । ভালবাসার বিস্তার ঘাঁটয়ে স্বার্থকে সংকীর্ণ তাদোষ- 
মুক্ত করা যায়। এই ভাবে স্বার্থকে বিস্তার করে সকলের স্বার্থের সঙ্গে 
একীভূত করা যায়। তা হলে কর্তব্যের পথ আপনা হতেই 'নর্ধারত হয়ে 
যায়। কিন্তু কর্তব্য অনুষ্ঠান করতে দুঃখ এড়াতে আমরা যদ হদয়বাঁত্তকে 
নির্মল কার, তা হলে এই ভাবে স্বার্থকে পাঁরশোধনের পথ আমাদের রুদ্ধ 
হয়ে যায়। শুধু তাই নয়, অনুভূতিশাক্তকে নির্বাসিত করলে জীবনের সকল 
মাধুর্য, কর্মের সকল সৌন্দর্য হারিয়ে যায়। মানুষ ফলে হয়ে পড়ে যল্চালিত 
জীবের মত। কর্তব্যে তার আনন্দ থাকে না, কর্তব্য তার নিকট নিতান্তই 
বোঝা হয়ে পড়ে। নৌতক জীবনে অনুভূতির খুবই প্রয়োজন আছে। 
উপনিষদ হদয়বাত্তকে নির্বাসত না ক'রে বুকে টেনে নিয়েছিল বলেই তার 
বাণীতে আনন্দ এমন উদ্বেল হয়ে উঠেছে। তাই উপনিষদের ঝি আকাশে, 
বাতাসে, নদীতে, বনস্পতিতে মধুর আস্বাদ পেয়েছিলেন; তাই তাঁরা পৃথিবীর 
সকল বস্তুকেই মধুময বলে উপলান্ধ করোছিলেন। উপানষদের মতে চাই শুদ্ধ 
জ্ঞান পিপাসা, চাই ব্রহ্মাবিদ্যার মধ্য দিয়ে সমস্ত সৃষ্টির সাহত একতাবোধপ্রসৃত 
অনন্তবিস্তারী ভালবাসা এবং চাই অনবদ্য, সর্বজনসম্মত, সুন্দর, পরিপূর্ণ 
জশীবন। 

উপাঁনষদের নৈতিক আদর্শের সমর্থক বাণী কিন্তু আমরা আমাদেরই 
দেশের দুই মনীষার কাছ থেকে পাই। তাঁদের একজন হলেন ব্দদ্ধ এবং অপর 
জন হলেন রবণন্দ্রনাথ। উভয়ের মধ্যে সময়ের ব্যবধান প্রায় আড়াই হাজার 
বছরের । তবু তাঁদের মধ্যে নৈতিক আদর্শ সম্বন্ধে আশ্চর্য রকমের সাদৃশ্য 
পাওয়া যায়। এদিকে উভয়ের আদর্শের সঙ্গে উপনিষদের প্রচারত নীতিরও 
বেশ রকম মিল পাওয়া যায়। আমরা প্রথমে বৃদ্ধের নৌতিক আদর্শের কথা 
বলব। 

ত্যাগ ও ভোগের দ্বন্দ্ব সম্বন্ধে বুদ্ধ যে "সদ্ধান্ত দিয়েছেন তা তাঁর ব্যাক্তগত 


সূচীপত্রে যান 


১৭২ উপানিষদের দর্শন 


জণশবনের অভিজ্ঞতার ওপর স্থাপত।৷ প্রথম জীবনে তিনি দীর্ঘকাল কৃচ্ছ-- 
সাধন করেছিলেন। দেই আত্মনিগ্রহের ফলে তাঁর দেহ এমন নিস্তেজ হয়ে 
[গিয়েছিল যে চিন্তা করবার ক্ষমতা পর্যন্ত তাঁর লোপ পেয়ে গিয়েছিল। তাই 
তান বুঝোঁছলেন যে স্বাস্থ্যের মত বড় সম্পদ আর কছু নেই এবং অর্থহীন 
ইন্দ্রিয় নিগ্রহ কোনো কাজে লাগে না। এমন কি ধর্মসাধনের জন্যও সুস্থ 
দেহের প্রয়োজন। তাই তিনি বলোছলেন, 

“শরীরকে সুস্থ রাখা ধর্মের অঙ্গ, কারণ অন্যথায়, আমাদের জ্ঞানবার্তকাকে 
সতেজ রাখতে সক্ষম হব না এবং মনকে সবল এবং সুস্থ রাখতে পারব না।”২৬ 

সেই কারণে, বদদ্ধত্ব লাভের অব্যবহিত পরেই তান বারাণসাীতে যে প্রথম 
উপদেশ 'দয়োছলেন তাতে তান বলোছলেন, 

“হে ভিক্ষুগণ, দুটি বিরোধী বিষয় আছে, যা যে মানুষ প্রব্রজিত হয়েছে 
তার পাঁরহার করা উঁচত। একাঁদকে বিষয় ভোগে অত্যধিক আসক্তি; তা 
বিষয়ী মানুষের বোশিল্ট্য, তা হেয় এবং অর্থহীন। অপর দিকে আত্মীনিগ্রহের 
অভ্যাস। তা কষ্টদায়ক, অর্থাবহীন এবং তার কোনো মূল্য নেই ।৮২৭ 

সুতরাং বৃদ্ধ হীন্দ্রিয় নিগ্রহ গ্রহণ করেন নি, করেছিলেন হীন্দ্রয় নিয়ল্্ণ। 
ইন্দ্রিয় 'নিয়ল্্ণকে যে তান অত্যন্ত অধিক মূল্য দিতেন তা তাঁর নিম্নে উদ্ধৃত 
বাণী হতে সমার্থত হবে 

“পোষমানা অশ্বতর ভাল, সন্ধ: দেশেব অশ্ব ভাল, বড় দাঁতাবাঁশস্ট হাতী 
ভাল, !কন্তু যে মানুষ নিজেকে নিয়ন্তিত করতে পেরেছে, সে আরও ভাল ।”২৮ 

অপর পক্ষে স্বার্থ ও পরার্থের দ্বন্দের সমাধানে বৃদ্ধ প্রচারিত নীতি 
উপ্পানষদেরই মত হৃদয়বাত্তব ওপর বিশেষ মূল্য দয়েছে। তার 'ভীত্ততেই 
বোদ্ধধর্মে আহংসা নীতির প্রচার এবং সেই কারণেই বুদ্ধ পরম কারাণিক 
মহার্ধ বলে খ্যাঁতলাভ করেছিলেন। আর্ত মানুষের প্রত করুণাই ত তাঁকে 
সংসার ত্যাগ করবার প্রেরণা 1দয়োছল। তিনি সাধারণ মানুষের জন্য কতখানি 
করুণা হৃদয়ে ধারণ করতেন, তা নিম্নে উদ্ধত তাঁর একটি বাণী হতে হৃদয়ঙ্গম 
হবে: 

“সকল মানুষ যন্ত্রণার ভয়ে কাঁপে, সকল মানুষ প্রাণকে ভালবাসে; মনে 
রেখ তুমিও তাদের মতই জ'ীব। এবং হিংসা ও হত্যা হতে বিরত থেক ।”* 

এই ভাবেই অন্কম্পা, করুণা ও মমত্ববোধ ফুটিয়ে তুলে বৃদ্ধের নীতি 
স্বার্থকে শোধন ক'রে মানুষকে পরার্থে ব্রতী ক'রে তুলত। বৃদ্ধের অহিংসা 
নীতির প্রেরণা এইখানেই। 


২৬ অশ্বঘোষ, বৃদ্ধচারত 
২৭ ধম্মপদ ৷৷ ১৫ ॥ ৭ 
২৮ ধম্মপদ ৷৷ ১৩ ৷ ৩ 
২৯ ধম্মপদ ৷ ১০॥ ২ 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৭৩ 


কিন্তু বুদ্ধ প্রচারিত নীতিকে কেবল অহিংসা বলে বর্ণনা করলে, তাঁর প্রতি 
আঁবিচার করা হবে। তান যা প্রচার করোছলেন, তা 'হংসাবাস্তর দমন মার 
নয়, তার থেকে অনেক বেশী । সেই পরম কারুণিক মহামানব এ কথা হৃদয়ঙ্গম 
করোছিলেন যে সর্ব জীবে প্রণীত এবং ভালবাসার মত চত্তশোধক বস্তু িছু 
হয় না। সকল জাবের প্রাতি পূর্ণ প্রেম সহকারে আমরা যে আচরণ করব, তা 
স্বার্থদূষিত হতে পারে না। সংক্ষেপে বলা যায় সকলকে ভালবেসে, সকলের 
মঙ্গল কামনা ক'রে, সার্বজনীন কল্যাণে আত্মনিয়োগ করাই ভগবান বুদ্ধ 
মানুষের নৈতিক আদর্শ তথা ধর্ম বলেই প্রচার করেছেন। 

আশ্চর্যের কথা, বৃদ্ধ তাঁর এই আদর্শকে 'ব্রহ্মাবহার' বলে বর্ণনা করেছেন। 
তাবে ক তাঁর এই আদর্শের প্রেরণা ছিল উপাঁনষদের বাণী? ব্রহ্মাবহার বলতে 
‘তান যা বোঝেন তা হল এই, 

“পরস্পরকে প্রতারত কোরো না, কোথাও কাউকে অবহেলা কোরো না, 
কখনো ক্লোধবশেও চেয়ো না যে তোমার দেহ বচন বা চিন্তা কারও দুঃখের 
কারণ হক। মা যেমন তাঁর একমাত্র সন্তানকে তাঁর প্রাণ দিয়ে রক্ষা করেন, 
তেমন সকল জীবের জন্য অপরিমেয় করুণার চিন্তা তোমার হৃদয়ে বহন করবে। 

তোমার উপরে, নীচে, চারপাশে, সমগ্র বিশ্বের জন্য বহন করবে বাধামুক্ত, 
হিংসাম,ক্ত ও দ্বেষমুক্ত হয়ে, সহানুভত ও অপাঁরমেয় প্রীতি । 

দণ্ডায়মান অবস্থায়, চলমান অবস্থায়, উপবিষ্ট অবস্থায় বা শাঁয়ত অবস্থায়, 
যে পর্যন্ত না নিদ্রাবষ্ট হও, অনুক্ষণ এমন মনোভাবসম্পন্ন হয়ে থাকার নাম 
ব্রহ্মাবহার' 1৮০০ 

রবীন্দ্রনাথের যা নৈতিক আদর্শ, তার সঙ্গেও উপানষদের প্রচারিত নৈতিক 
আদর্শের অনুরূপ সাদৃশ্য পাওয়া যায়। 

ত্যাগ ও ভোগের দ্বন্দ্বে রবীন্দ্রনাথ উপনিষদের অনুরূপ নাত গ্রহণ 
করেছেন। 'তাঁন বলেন, ইীন্দ্রিয় নিয়ন্লণের প্রয়োজন আছে, কারণ তা হলে 
আমরা জীবনকে ভালরকম বিকশিত করতে পারব। কিন্তু ইন্দ্রিয় নিরোধের 
তিনি দৃঢ়তম ভাষায় প্রাতবাদ করেছেন। তিনি বলেছেন, সন্ন্যাস হল শুন্কতার 
সাধনা, তা হল আত্মবগ্ণনার ধর্ম। চাষী যে মাটি চাষ করে, তাকে মরুভূমিতে 
পাঁরণত করবার জন্য নয়, তাতে ফসল উৎপাদন করার জন্য। এই সম্পর্কে 
তাঁর উীক্তটি এখানে পুনরুলেখ করলে অসঙ্গত হবে না মনে হয়। তান 
বলেছেন, 

“সৌন্দর্য ত চাই। আত্মহত্যা ত সাধনার বিষয় হতে পারে না, আত্মার 
িকাশই সাধনার লক্ষ্য। বস্তুত শিক্ষাকালে ব্রহ্মচর্য পালন, শুদ্কতার সাধনা 
নয়। ক্ষেত্রকে মরুভূমি করবার জন্য চাষা খাটিয়া মরে না।”* 


so The Religion of Man, PP 69-70 
৩৯ রবীন্দ্র-রচনাবলী, অষ্টম খণ্ড, সাঁহত্য, পৃ ৩৫৫। 


সুচীপত্রে যান 


১৭৪ উপনিষদের দর্শন 


স্বার্থ ও পরার্থের যে দ্বন্দ তা রবীন্দ্র-দর্শনে সমাধান হয়েছে এক অভিনব 
পথে। মান্‌ষের ধর্ম কি হবে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তান ঘটনাক্রমে 
এই নোতিক সমস্যারও সমাধান করেছেন। ফলে নীতি ও ধর্ম তাঁর কাছে এক 
হয়ে গিয়েছে। কথাটি ভাল ক'রে বুঝতে গেলে একট: প্রাথমিক আলোচনার 
প্রয়োজন হয়ে পড়ে । 

মানুষের মনটি বড় জাঁটল বস্তু। তার বৃত্তি বহুমুখাী। তার বাদ্ধবাত্ত 
আছে, হৃদয়বৃত্ত আছে এবং ইচ্ছাশক্তি আছে। তাই বৃদ্ধি প্রীতি ও কর্ম তার 
জীবনে তিনাট মূল আকর্ষণ । ধর্ম সমস্যাতে তারা নিজেদের প্রভাব বিস্তার 
করে। পরম সত্তার প্রত শ্রদ্ধা নিবেদনের আকাঙ্ক্ষাই মানুষের ধর্ম বোধের 
মূলে। এই ধর্মববোধের তৃপ্তি সম্পাদিত হবে সেই পথে যে পথে তার শ্রদ্ধা 
নিবেদন সুন্দররূপে সম্পাদিত হবে। এখন এই পথ কি ভাবে নির্ধারিত হবে, 
তাই হল ধর্মসমস্যা। কিন্তু মানুষের প্রকৃতির জটিলতা এই সমস্যাকেও 
জাঁটল ক'রে তোলে। কারণ, নিজের প্রবৃত্ত ও রুচি অনুসারে বাভন্ন মানুষ 
বাঁভন্ন পথে তার সমাধান খু'জছে। যার বুদ্ধি শাক্ত প্রবল, সে মনন শাক্ত- 
দ্বারা পরম সত্তার পরিচয় লাভকেই শ্রেচ্ঠ ধর্ম বলবে । দার্শনিক ও বৈজ্ঞানক 
এই পথে যাবেন। যান কর্ম ক'রে তৃপ্তি পান তান কাজের পথেই শ্রদ্ধা 
নিবেদনের উপায় খখজবেন। এ হল সমাজ সেবকের ধর্ম। আর যাঁর হদয়- 
বৃত্তি প্রবল, তান ব্যক্তিগত ভিত্তিতে পরম সত্তার প্রাত হৃদয়ের ভক্তি নিবেদন 
করতে উৎসুক হবেন। এ হল ভক্তের ধর্ম। 

এই ভাবে মানুষের রুচি ও প্রকীতগত পার্থক্য অনুসারে নানা মার্গের 
দাবী উত্থাপত হয়েছে । এদের মধ্যে কোন্‌ মার্গ ভাল সে প্রশ্নের উত্তর দেওয়া 
শক্ত। কেহ তার সমাধান খোঁজেন অন্য মার্গগুলিকে অস্বীকার ক'রে, যে 
মার্গে তাঁর রুচি কেবল তাকেই সমর্থন করে । কেহ বলেন, যে পথে যার তৃপ্তি, 
তাই তার উপযুক্ত মার্গ। গীতা সেই কথা বলেছে। রামকৃদেবও সেই 
কথা বলেছেন। 

রবীন্দ্রনাথ কিন্তু এদের কোনো মতটিকেই গ্রহণ করতে পারেন নি। তিনি 
বলেন, এ কথাটি ঠিক যে পরম সত্তাকে শ্রদ্ধা নিবেদনের যে আকুতি, তার তৃপ্ত 
সাধনের জন্যই ধর্মের প্রয়োজন। তাই বলে ধর্মের আদর্শ সংকুচিত হওয়া 
উচিত নয়। তাঁর মতে সেই পথই আদর্শ ধর্মমার্গ যা কেবল শ্রদ্ধা নিবেদনের 
ইচ্ছার শুধু তৃপ্ত সাধন করবে না, যা উপাসকের মন্ব্যত্বকে পাঁরপূর্ণরূপে 
পরিস্ফুট করবে। সুতরাং, যে মার্গ মানুষের হদয়বৃত্তি, বাদ্ধবৃত্ত ও 
কর্মবৃন্তকে একসঙ্গে পরচালিত করবার সমান অধিকার দেবে, তাই আদর্শ 
ধর্ম । 

কিন্তু পরম সত্তার ত একস্থানে কোনো বিশেষ প্রকাশ নেই । তান ত 
বিশ্বের সর্বত্র অদ্‌ষ্ট রূপে বিরাজমান। সে ক্ষেত্রে, তাঁকে শ্রদ্ধা জানাব কি 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৭৫ 


উপায়ে? তাঁর কাছে সেবা পেপছে দেব কি ক'রে? তিনি তার উত্তরে বলেন, 
তাঁকে সেবা করতে হবে সেই রূপেই যে রূপে মানুষের নিকট তিনি ঘানিম্ঠতম 
ভাবে প্রকাশ নিয়েছেন। নারীর নানা সম্পর্কে নানা রূপে প্রকাশ। তিনি 
কারও কন্যা, কারও ভিন, কারও সখা, কারও বা মাতা। সন্তানের কাছে 
তাঁর মাতৃরূপাঁটিই ঘাঁনম্ঠতম প্রকাশ। সেইরূপ মানুষের নিকট বিশ্ব সত্তার যে 
প্রকাশাট ঘনিষ্ঠতম, তা হল মানুষ রূপে প্রকাশ। সুতরাং বিশ্বমানবের সেবাই 
হল প্রকৃষ্ট ধর্ম এবং তথা আদর্শ নীতি। ঢলে ভাগে তান 
করেছেন তা নিম্নে উদ্ধত করা যেতে পারে। 

ভিলা ররর লারা 
জ্ঞানে জানতে পারি । জল, স্থল, আকাশ, গ্রহনক্ষব্রের সাহত আমাদের আদান- 
প্রদান চলে না। তাহাদের সাহত আমাদের মঙ্গল কর্মের সম্বন্ধ নাই। আমরা 
জ্ঞানে, প্রেমে, কর্মে অর্থাৎ সম্পূর্ণভাবে কেবল মানুষকেই পাইতে পাঁর। এই 
জন্য মানুষের মধ্যেই পূর্ণ তর ভাবে ব্রহ্মের উপলান্ধ মানুষের পক্ষে সম্ভবপর । 
{নিখিল মানব আত্মার মধ্যে আমরা সেই পরমাত্মাকে নিকটতম অন্তরতম রূপে 
জানয়া তাঁহাকে বারবার নমস্কার করি ।......আমাদের বৃদ্ধিবৃত্তি, হৃদয়বৃত্তি, 
কর্মবৃত্ত, আমাদের সমস্ত শাক্ত সমগ্র ভাবে প্রকাশ কারলে, তবে আমাদের 
পক্ষে আমাদের অধিকার যথাসম্ভব সম্পূর্ণ হয়। এই জন্য ব্রহ্মের অধিকারকে 
বুদ্ধি, প্রীত ও কর্মদ্ধারা আমাদের পক্ষে সম্পূর্ণ করিবার ক্ষেত্র মনষ্যত্ব 
ছাড়া আর কোথাও নাই। মাতা যেমন একমাত্র মাতৃ সম্বন্ধেই শিশুর 
পক্ষে সর্বাপেক্ষা প্রত্যক্ষ, সংসারের সাঁহত তাঁহার অন্যান্য বিচিত্র সম্বন্ধ 
শিশুর নিকট অগোচর ও অব্যবহার্য, তেমনি ব্রহ্ম মানুষের নিকট একমাত্র 
মনুষ্যত্বের মধ্যেই সর্বাপেক্ষা সত্যরূপে, প্রত্যক্ষরূপে বিরাজমান- এই সম্বন্ধের 
মধ্য দিয়াই আমরা তাঁহাকে জানি, তাঁহাকে প্রীতি করি, তাঁহার কর্ম 
কার ।”*২ 

সুতরাং তাঁর এই নৌতিক আদর্শ বলে সমগ্র মানব জাতিকে আপন জ্ঞানে 
ভালবাসতে হবে। ফলে, আমাদের স্বার্থ বিস্তার লাভ ক'রে মাজত হয়ে 
যাবে। তাকেই তিনি বলেন 'বাসনাকে ছড়িয়ে দিয়ে লয় করা'। তখন বিশ্ব- 
মানবের কল্যাণ সাধনই হবে আমাদের প্রকৃষ্ট কর্তব্য। আমাদের কর্মবাৃত্তি 
তখন স্বার্থ দ্বারা নিয়ন্তিত হবে না, যা বিশ্বমানবের কল্যাণ আনে এমন কর্মে 
আত্মনিয়োগ করবে । বিশ্বজনীন কর্মই এই ভাবে হয়ে পড়ে শ্রেচ্ঠ নৈতিক 
আদর্শ । তাকে তান বলেন "বিশ্বকর্মা হওয়া । তিন তার ব্যাখ্যা দিয়েছেন 
এইভাবে, 

“যে সত্তার লঈলা সমস্ত বিশ্ব ব্যাপ্ত করেছে এবং যে সত্তা মানুষের মনে 


৩২ রবীন্দ্র-রচনাবলী, ত্রয়োদশ খন্ড, ধর্ম প্‌ ৩৮২ 


সূচীপত্রে যান 


১৭৬ উপানষদের দর্শন 


স্থান নিয়েছে, তার সঙ্গে মিলন কখনো 'নিজরঁব আকার গ্রহণ করবে না। তাঁর 
সঙ্গে মিলনের প্রয়োজনে আমাদের কর্মকে স্বার্থপরতা-দোষ-মুক্ত করতে হবে। 
আম যখন বাল সকলের জন্য কর্ম করতে হবে, তার অর্থ এই কার না যে 
অসংখ্য ব্যক্তবিশেষের কর্ম আমাদের করতে হবে। যে কর্ম ভাল, তা হাজারই 
ক্ষুদ্র হক, তাই হল বিশ্বজনীন কর্ম। এমন কাজ বিশ্বকর্মার সাধনযোগ কর্ম 
কারণ সে সকলের জন্যই কাজ করে ।”ৎ 

উপাঁনষদে নীতির যে আদর্শ স্থাপন হয়েছে তার যেন বর্তমান কালে 
একাট বিশেষ উপযোগতা আছে। সমগ্র বিশ্বের একত্বের ভিত্তিতে সমগ্র 
মানবজাতির জন্য মনে এঁকান্তিক ভালবাসা 'িয়ে বিশ্বজনীন কর্মে তা প্রবৃত্তি 
দেয়। তার মূল শিক্ষা হল, আত্মদমন কর, দয়া কর, বদ্বেষভাব পাঁরহার কর, 
মনে 'বশ্ববাসীর জন্য প্রীতি পোষণ কর। আজ বংশ শতাব্দীর শেষাংশে 
সমগ্র মানবজাতি তার ইতিহাসের এক মহাসঙ্কটময় মুহুর্তে এসে উপস্থিত 
হয়েছে। বিজ্ঞানের প্রসারের সঙ্গে মানুষের প্রযুক্তিবিদ্যা এত অগ্রসর হয়েছে 
যে মানবসমাজে বিপ্লবাত্মক পাঁরবর্তন ঘাঁটয়েছে। ভোগ্য পণ্যের যে বিপুল 
সম্ভার উৎপাদিত হয়েছে তার বণ্টন য়ে দারুণ বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। ফলে 
সমগ্র পাঁথবী জুড়ে বিভিন্ন আদর্শের 'ভীাত্ততে হংস্র প্রাতদ্বান্দতা সুরু 
হয়েছে। অপর পক্ষে এই প্রযুক্তবিদ্যারই প্রয়োগে মানুষের অধিগত হয়েছে 
এমন শক্তি যা মহাপ্রলয় ঘটাতে পারে। বিদ্বেষের মান্রা যদি আরও বার্ধিত হয়, 
তাঁদের হাতে এই ধ্বংসাত্মক শাঞ্ত রাক্ষত, তাঁরা যদ আত্মসংযমের ক্ষমতা 
হারান, তা হলে, এমন 'বপর্য'য় ঘটতে পারে যা সমগ্র মানবজাতির িলোপসাধন 
করবার ক্ষমতা রাখে। 

এই পরিস্থিতি যে কতখানি মারাত্মক তার একটি সুন্দর বর্ণনা 'দয়েছেন 
কোয়েস্লার নামে পশ্চিমের এক মনীষী । তান লক্ষ্য করেছেন যে গত দুই 
শত বৎসরের মধ্যে ধর্মের সংস্কারমুক্ত মন নিয়ে মানুষ বৈজ্ঞাঁনক জ্ঞান 
আহরণে আঁত দ্রুত অগ্রসর হয়েছে। কিন্তু ফলে হয়েছে কি, তার ভিত্তিতে 
যে প্রযাক্তীবিদ্যা গড়ে উঠেছে, তা মানুষের হাতে অভাবনীয় ভাবে ধৰংসাত্মক- 
শাক্ত এনে দিয়েছে, অথচ সেই ধ্ৰংসাত্বক শাক্তকে সংহত রাখবার মত 
তার নৌতক বল নেই। এক দিকে যেমন তার সংহার শাক্ত বাদ্ধ পেয়েছে, 
অপর দিকে তেমন সে নৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে। সেই কারণে 
আজ বিশ্ববাসী এক সর্বাত্মক ধ্বংসের সম্ভাবনার সম্মুখীন হয়েছে। তিনি 
বলেছেন, 
“দুটি বিচ্ছিন্ন পক্ষের মধ্যে (ধর্ম ও বিজ্ঞান) 'িজ্ঞানের কাছে প্রথম দিকে 
ভিন্ন পথে যাত্রা যেন আঁবামশ্র সৌভাগ্যের বিষয় হয়োছল। ধর্মরহস্যের ভার- 


৩৩ The Religion of Man, 7. 69. 


সূচীপত্রে যান 


সমালোচনা ১৭৫ 


সাম্যের শাক্ত হতে মুক্ত হয়ে, শ্বাসরোধ হয়ে যায় এমন গাঁততে বিজ্ঞান স্বপ্নেরও 
অতীত কত নূতন দেশ জয়ের পথে এগিয়ে গিয়েছে। ফলে দুই শতাব্দীর 
মধ্যে মানবজাতির মানাঁসক দম্টভাঙ্গ সম্পূর্ণ পাঁরবার্তিত হয়ে গেছে এবং 
পাঁথবীর রুপও পাঁরবর্তন ক'রে দিয়েছে । কিন্তু যে মূল্য দিতে হয়েছে তাও 
সেই অনুপাতে বেশী। তা মানুষকে ঠেলে দিয়েছে দৈহিক আত্মবনাশের 
প্রায় সীমানায় এবং তেমনি অভূতপূর্ব এক মানাসক অক্ষমতা সৃষ্ট 
করেছে ।১5৪ 

এই সমস্যার সমাধান কোন পথে? মনে হয় উপানষদের নৌতিক আদর্শের 
প্রচার এখানে হয় ত এই সমস্যা সমাধান করতে পারে । অনুভূতি শাক্তর যা 
শ্ৰেষ্ঠ প্রকাশ সেই হদয়বৃত্তির প্রসারই বোধ হয় একমান্র নিন্কৃতির পথ । সমগ্র 
বিশ্বের সকল মানুষকে পরস্পরের একান্ত আপন জেনে এবং কোনো বিশেষ 
জাতির কোনো মানুষকে শত্রু বিবেচনা না ক'রে যদি বিশ্বজনীন প্রণীত ও 
মৈত্রীর পথ মুক্ত করা যায়, তবেই বোধ হয সেই বিদ্বেষ বিষকে নির্বাসনে 
পাঠান যায়, যা মানুষের মনকে অধিকার ক'রে বসে ধ্বংসাত্মক কাজে প্রেরণা 
দিচ্ছে। পূর্বে ধর্মের, বাহির হতে ভারসাম্য রক্ষা করবার যে নিয়ল্বরণ শাক্ত 
ছিল, তা আর কাজ করে না। পরলোকে পাপের শান্তর ভয় মানুষের সংস্কার- 
মুক্ত মনকে ভয় দেখানর ক্ষমতা হাঁরয়েছে। এ ক্ষেত্রে সংযমের ব্যবস্থা আনতে 
হবে মানুষের অন্তর হতে। সর্বেশ্বরবাদের 'ভীত্ততে বিশ্বজনীন প্রশীতিই বোধ 
হয় সেই প্রেরণা দিতে পাবে। 

তাই ত হল প্রাচীন উপাঁনষদের মর্মবাশী। পরম সত্তা সম্বন্ধে জ্ঞান 
আহরণের কৌতূহল হল উপাঁনষদের যুগের মানুষের চিত্তাবনোদন। তাঁকে 
সর্বব্যাপী সন্তারূপে উপলান্ধ ক'রে খণ্ড দৃন্টিভাঙ্গর যে দুঃখ তা হতে মুক্ত 
হয়ে রন্গানন্দের অধিকারী হব, এই হল উপনিষদেব পরুযার্থ। এবং 
সর্বেশ্বরবাদের ভিত্তিতে 'বশ্বমানবেব জন্য হৃদয়ে প্রাঁতি বহন ক'বে সকল 
মানুষের সঙ্গে ভাগ করে জীবন ভোগ করব, এই হল উপাঁনষদের নোৌতিক 
আদর্শ । 

এই উপলান্ধর উৎকর্ষ উপাঁনষদের খাঁষ হৃদয়ঙ্গম করোছিলেন বলেই তিনি 
দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, “হে সকল দেশের অমৃতের পত্র, শোনো, আমি 
জেনেছি | 

কি জেনেছেন? ‘তান বলেন, আম জেনেছি সেই পরম সত্তাকে, পেয়োছ 
তাঁর পারচয়, যার ফলে আমি তাঁর আনন্দের ভাগ! হয়েছি, খণ্ড জীবনের 
দুঃখ, শোক, তাপ আর আমাকে স্পর্শ করে না। 

৩৪ Arther Koestler, The Sleep Walkers, p. 529 

৩৫ শ্‌ন্বন্তু বিশ্বে অমৃতস্য পূত্রা আ যে ধামান দিব্যান তস্ছুঃ বেদাহমেতং পুরুযং 
মহান্তমাদত্যবর্ণং তমসঃ পরস্তাং | ধগবেদ ॥ ৭ ॥ ৮৯ ॥২ 


১২ 


সূচীপত্রে যান 


১৭৮ উপনিষদের দর্শন 


বিশ্ববাসী সে কালে সে বাণী শুনোছল কিনা জানি না, কিন্তু আজ বো 
হয় তা শোনবার 'বিশেষ প্রয়োজন আছে। উপাঁনষদের খাঁষ যে পথে শ্রেয় 
কল্যাণের সন্ধান পেয়োছলেন সেই পথই বোধ হয় বর্তমান বিশ্বের পারিত্রা র 
পথ। নান্যঃ পন্থা বিদ্যতেহয়নায়। 


সূচীপত্রে যান 


নিঘণ্ট 


অক্ষর--৫০ 
আগ্ম-€ 
'গ্নন্টোম_ ৫ 
[গ্নহোন্র-৭ 
অজাতশন্রু_-১৩, &৪ 
, ট্বতবাদ_১৫১ 
৯ ধাখীঁ৬৫ 
" থর্ববেদ-৬, ১০-১১ 
ত ধহর্য&-৬, ১০ 
অনবদ্যকর্ম--১২৩ 
তন্তেবাসী_-১২০ 
অসন্তঃপ্রজ্ঞ_৭৫ 
"রা বিদ্যা_-৪০, ৪৭-৪৯, ৫৯, ১৪১ 
অবদানশতক-__-৩৫ 
আবদ্যা-৮৬, ৮৮ 
শব্যক্ত--৩৮ 
তম তত্ব_-৮৮ 
সলাং--১০৫ 
[লাতশাস্ত-_-১০৫ 


সা*নস্টাইন-_-১৪২, ১৫৫ 
ঢকস্মিকতাবাদ-_-৬৭ 
বাত্বন্_-৫০, ৮১ 
নাদেশ--৫১ 


আনন্দর্প-৮৫, ৮৯, ১০৪ 
আঁভচারিক--১১ 
আয়ুষ্য-_-১১ 
আরণ্যক_-৭-৮. ১০-১১ 
আরাুণ-৫১, ৭৩ 
আর্ত-৬৫ 

আশ্রম--১১৯ 
আশ্রমধর্ম--৫৯ 


ঈশ (উপানষদ)_৪৪, ৪৭, ৭০, ৮৭- 
৮৮, ১০২, ১১০, ১৩৫ 

ঈশাবাস্য (উপানিষদ)_৩৭ 

ঈশ্বর-৩০-৩১, ৩৬, ৬৪-৬৫, ১৪৭, 
১৪৯ 


উ 


উত্তরমীমাংসা--১৪, ২৯, ৩১ 

উদ্গাতা_-৫, ১০ 

উপনয়ন--১২০ 

উপানষদ--৭, ১০-১১, ১৪, 
১৪১,১৭০-১৭১ 

উপাদান কারণ-৪৯, ৬৭, ৯” 


উ 


১২৬, 


উষাঁ6, ৮, ২৬ 


সূচীপত্রে যান 


১৮০ উপনিষদের দর্শন 


ধা গ 
ধাক-_-৬, ১০-১১ গার্গাঁ-৫৫) ৭৮ 
খগ্বেদ-৮, ২৬, ২৮, ১০৮ গাহস্থ্_৭, ১১৯ 
খত-_ ২৭ গঁতা- ৬৫, ১৬৭-৭০, ১৭৪ 
গহ্যকর্ম-১০ 
এ গৃহ্যসূত্র_৪৮ 
গোঁবন্দ--১০৫ 
এইচ 'জি ওয়েলস--১৬১ গোৌতম--১৩ 
একদেবতাবাদ-২৮, ১০১ গোড়পাদ-_-৯৬-৯৭, ১০৩, ১০৫-৯ ৬%” 
একেশ্বরবাদ-_-২৪, ২৬, ৩০-৩১, ৩৬, 
৪১, ১০১ 
এারস্টটল-৪১, ৬৬, ৬৯ চ 
এ চার্বাক_১১৮ 
চৈতন্য চারতামৃত_৯৭, ১১৪ 
এঁতরেয় (উপাঁনষদ)_১০, ৩৮ চৈতন্যদেব--১১, ৯৭, ১১৪ 
ও 
ছ 
ওমর খৈয়ম--১১৮ 
ওয়াটসন-৯ ৪৩ ছন্দ_৪১৯ 
ওয়ার্ড সওয়ার্থ ১৫৬ ছান্দোগ্য (উপানষদ)--১০, ১৩, ৩টা 
60-৫১, ৭১, ৭৩-৭৪, ৯৮, ১০৯ 
১০১৯ 
ক 
কঠ (উপানষদ)--১৩, ৩৮, ৭০, ৭৬, জ 
৮৭, ৯৯, ১০৯, ১২৮, ১৩৭-১৩৯ 
কর্মকাণ্ড_৭, ২৬, ৩১ জনক_-১৩, ৫8৪, ৫৯-৬১ 
কর্মফল--১১০-১১২ জল্মান্তরবাদ--২৯ 
কল্প-৪৮ জড়বাদ-_-১৫৮ 
কামপ্র*ন--৬১ জাতকমালা-_ ৩৫ 
কান্ট--১৬৬-১৬৭, ১৭০ জিজ্ঞাস-_৬৫ 
কেন (উপানষদ)-_৩৮ জীন্‌-৬৯ 
কোয়েসলার--১৭৬ জীবাত্মা_-১৪৬ 
কৌধিতকী (উপানষদ)_৩৮ জেমস ওয়াটস-_&৯ 
জ্ঞানকাণ্ড_-৭, ২৬ 
খ জ্ঞানমার্গ--২৪, ২৯, ৩১, ৩৬ 
জ্যোতিষ--৪৯ 
খ্ৰীষ্টধৰ্ম 6৫ জ্যোঁতচ্টোম_৫ 


সূচীপত্রে যান 


নির্ঘ্ট 


ডয়সেন-১১-১৩, ২০ 
ডাবউইন-_-৬৮ 
“ডমন্লাইটাস__-৯৫ 


চাও ৯) 
জন 4৮7৩০ 
রয় (উপানিষদ)_-৩৮, ৭১, ৭৭, 
4১, ৮৯, ১০৪, ১২২, ১২৭-২৮, 
৫৮ 
'গপন্থী-_১১৮ 
৬, ১০-১১ 
প।বভূতি মহানারায়ণ (উপনিষদ) 
৫ 
'পটক-_-৩৩-৩৪ 


খন_১৫৫ 
ধব্লগাথা--৩৫ 


মচন্র_-৪ 
“সত্র-৪৮ 


ন 


_ সকেতা_-১৩, ৫৪, &৬, ৫৯, ১০৮, 
১২৯ 


১৮১ 


নারদ-€&৩, ১৮ 

নাসদীয় সক্ত-৯, ২৭ 
নিঘন্ট--৪৯ 

নামত্তকারণ-_৪১, ৬৪, ৬৭, ৯২ 
নম্বার্ক- ২৬, ১৪৮, ১৫০, ১৫২ 
নরুক্ত--৭ 

নৈরাত্মবাদ-_-৩৪ 

ন্যায়_২৯-৩০ 


পদপাঠ_৪৮ 

পবজন্মবাদ__২৯, ৩৬, ১০৭, ১১৯ 

পরমাত্মা--১৪৬, ১৪৯ 

পরাঁবদ্যা_২৬, ৩৭, ৩৯-৪০, ৪৭, ৪৯, 
৫৩, ৫৯, ৮৬, ১৪১ 

পারব্রাজক (উপনিষদ)-_২৩ 

পণ্চমবেদ্₹-১১ 

পাউলস্েন_ ৬৭, ৬৯ 

পুরাণ_-২৪, ৩১, ৩৬ 

পৃরূষ২৯-৩০, ৩৮, ১০১ 

পূরুবার্থ_২৪, ২৬, ২৯, ৩৬৮ $৬৭ 

পদরদষসহক্ত--৯, ২৭ 

পূর্ব-মশমাংসা--২১, ৩১ 

পেঁনাসলিন_&৮ 

প্রকীতি-২৯ 

প্রযুাক্তাবদ্যা-৫০, ১৪৩ 


প্রেয়_৪৫, ১৩৬-৩৭ 
বৰ 


বদরায়ণ_-৯১ 
বরুণ_৫, ৮, ২৭ 

বল্লভাচার্যা_-১৬, ১৮, ১৪৭, ১৫০-৫২ 
বাহঃপ্রজ্ব_৭৫ 

বহুবাদ--৯৫, ১৫৪ 

বহহদেবতাবাদ--৩৬ 

বস্তুবাদ--১৫৫ 

বাণপ্রস্থ_-৭, ১১৯ 

বায়_-&, ২৬ 

বাসুদেব লক্ষণ শাস্মী-_-২০ 


সূচীপত্রে যান 


১৮২ 


বাসুদেব শর্মা--১১-১২ 
বাকাঁল--১৩ ২ 

বাট্রান্ড রাসেল--১৬১ 
'বিদ্যা-.৮৮ 
'বাশিম্টাপ্বেতবাদ--১৫১ 
বিশৃদ্ধাদ্বৈতবাদ-_-১৫১ 
বশ্বাজৎ (যজ্ঞ)_৫ 
{বষ্ণু-_২৪, ৩১ 

বৃদ্ধ_৪, ৩১-৩৪, ১৭১-৭৩ 


বৃহদারণ্যক (উপনিষদ)-৮, ১০, ১৩, 
৩৮, ৪৭, ৫০, ৫২, ৭২, ৭৪, ৭৭- 
৭৮, ৮২, ৮৭, ৮৯, ৯৭, ৯৯, 
১০২, ১০৪, ১০১-১০, ১১২, 
১২৩, ১৩০ 

বেদ-৪, ১০ 

বেদব্যাস--১৪-১৫, ১৭ 

বেদাঙ্গ_৪৮ 

বেদাস্ত--১৪ 

বেদান্তসূত্র_-১৪ 

বোঁদকঙাষা--৪-৫ 

বোদক সাহত্য_৫ 

বৈশোষক--২৯-৩০, ৯৫ 

বৌদ্ধধর্ম ৪, ৩১, ১৭২ 

ব্যাকরণ--৪৯ 

ব্হ্ষ__৯, ২৮, ১০২, ১৪৫ 

ব্রহ্মচর্যা--১১৯-২০ 

ব্ক্ষসত্র-১৫-১৭, ২০, ৩১ 

ব্রহ্মিষ্ত- ৬০ 

ৰাহ্মণ_৫-৮, ১০, ১২, ১৪, ২৬, ২৮, 
৩১ 


ভক্ত ৬৫ 
ভাক্তমার্গ_-২৪, ৩৬ 

ভূমা_-২৮, ৫০, ৫৩, ১৮, ১৪৫ 
ভৈষজ্য--১১ 

ভোগপল্ধশ--১১৭ 


উপনিষদের দর্শন 


মনোবাদ--১৫৮ 

মহ ডেপানষদ)_-২৪ 

মহাব্রত--৭ 

মহাভারত__৪ 

মহাযান-_-৩৫-৩৬ 

মহেশ্বর-২৪ 

মহং/মহান_-২৯-৩০, ৩৮ 

ম্যাকসমূলার_-২, ১১-১২ 

মাণ্ডুক্য ডেপনিষদ)_-৭৪, ৯৬, ১০% 
১১৫, ১৬২ 

মাতাঁরশ্বা--৮ 

মাধবাচার্য--১৬, ১৪৭, ১৫০, ১৫২. 

মায়া_-১৪, ৯৬ 

মায়াবাদ_-১১, ৯৭, ৯৯, ১০৬ 

মিত্৮ 

মীরা- ৬৫ 

মুক্তক (উপাঁনষদ)_২০ 

মুণ্ডক (উপানষদ)--৪৭, ৭০ 

মৈৱেয়ী ১৩, 88, ৫৯, ৬০, ১৩৩, 

মৈ্রেয়ী (উপানষদ)_২৩ 

মোহমহ্দ্গার-১০৬ 


যজ.ঃ_৬, ১০-১১ 

যাত_১২০ 

যম__-৮, ৫৫-৫৬, ৫৯ 

যাজ্ঞবল্ক্য--8৪, ৫৪, ৫৯-৬১: ৭৭ 
৭৯-৮০, ৯৫, ১০২, ১১২, ১৩০ 
১৩৩, ১৫৮, ১৬০ 

যোগ- ২২, ২৯, ৩০, ৩৬ 


চু 


রজঃ_ ২৯ 

রবীন্দ্রনাথ _২, ১৩, ১৮, ২২, ৩৩, ৮৩ 
৮৪, ৮৭-৮৯, ১২৬, ১৫৭, ১৭ 
১৭৩-৭৪ 

রামকৃষ্ণদেব_১৭৪ 


সূচীপত্রে যান 


নর্ঘন্ট 


শ্মনুজ--১৬, ১৪৬, ১৫০-৫২ 
বামায়ণ-_৪8 
বৃপকারণ--৪১, ৬৭ 


কর/শগুকরাচার্যা--১২, ১৬, ২০, ৮১, 
৯১, ৯৩, ৯৭, ১০৩, ১০৬, ১৪৬, 
১৪৮, ১৫০, ১৫২, ১৫৮, ১৬০ 

শন্তক-_-১১ 

ণক্ষা-_৪৮ 

শখব-_-৩১ 

কৃষ--১৪৯ 

জ্বসত্র-৪৮ 

ণকসাঁপয়ার_-১২৭ 

শোলিং_-১৫৫ 

শ্বতকেতু -৫১, ৭৩ 

শ্বেতাশ্বতর (উপানষদ)--১৪, ৩৮, ৭০, 
১০ 

শ্রেব ১৬; ১৩৬ 

শোপেনহর--২ 

শ্োতকর্ম ১০ 

শ্লোতসূত্র_-৪৮ 


ষড়দর্শন--১২, ২৪, ২৬, ২০, ৩৬ 
শ্টফেন- ৫১৯, ১৪৩ 


১৮৩ 


সত্ব-২৯ 
সত্যকাম--১৩ 
সন 
সনতকুমার--৫৬, ৯৮ 
সন্যাসবাদ- ২২, ১২৫ 
সমাবর্তন--১২১-২২ 
সংস্কৃতভাবা-৪ 
সংঁহতা--৫-৬, ১৪, ৩১ 
স্যর উইিয়ম জোনস--২ 
সর্বচেতনাবাদ-১৬০ 
সর্বব্ৰহ্মবাদ_৭৪, ১৫৫ 
সবেশ্বরবাদ-২৮, ৩১, ৩৬, ৩৯, ৭০, 
৯৫, ১০১, ১০৩, ১৩৫, ১৪৫, 
১৫৪-৫৬ 
সাম- ৬, ১০-১১ 
সায়ন-_এ 
সাংখ্য--২২, ২৯ 
সার্বকসংজ্বা--৬৯ 
{সিদ্ধার্থ ৪ 
সানক--১১৮ 
সারনেইক_-১১৮ 
সুজাতা--৩২ 
সুষাপ্ত--৭৫ 
সূক্ত-€& 
সূত্র-১৫-১৬ 


হিন্দুধর্ম ৫ 
হশীনযান-৩৫ 
হোতা--&) ১০ 


Click Here For 
More Books>> 


সূচীপত্রে যান 


